পায়ের শব্দ কানে এল, দু'জোড়া । চলে যাচ্ছে । তারপর নীরবতা । 

কথা বলার চেষ্টা করল রবিন। পারল না। অদ্ভুত একটা চাপা আওয়াজ 
বেরোল শুধু । বাধন খোলা যাবে না। বাচার কোন উপায় নেই। 
কি ভীষণ বিপদে পড়েছে, বুঝতে অসুবিধে হল না দুই গোয়েন্দার । 

ভাবছে রবিন, ঠিকই অনুমান করেছে কিশোর । কঙ্কাল দ্বীপের ওই পুরানো 
গুহাতেই লুকানো আছে টাকাগুলো । কিন্তু দুই ফিশারের সঙ্গে জিমেরও যোগসাজশ 
আছে, একথা কিশোরও কল্পনা করেনি । আজ রাতেই টাকা নিতে আসবে দুই 
ডাকাত, এটাও ভাবেনি । আগামী কাল ভোর থেকেই শুরু হবে গুপ্তধন খোজা, 
নিশ্চয় ঘোষণা করা হয়েছে রেডিওতে । দ্বীপের কোন জায়গা খোঁজা বাদ রাখবে না 
ওরা। কেউ না কেউ আবিষ্কার করে ফেলবে টাকার থলেগুলো । তাই, ঝুঁকি নিয়েও 
চলে এসেছে ওরা । টাকাগুলো বের করে নিয়ে যাবার জন্যে । যাবার আগে ওকে 
আর মুসাকে...’ 

আর ভাবতে চাইল না রবিন। চারদিক নীরব নিঃশব্দ । কাছে আসছে শুধু 
নৌকার গায়ে ঢেউয়ের বাড়ি লাগার মৃদু ছলছলাৎ। 

হঠাৎ আরেকটা শব্দ কানে এল রবিনের । খুবই মৃদু । বোটের সঙ্গে কিছুর ঘষা 
লেগেছে, আলতো করে একবার দুলে উঠল । চোখের কোণ দিয়ে দেখতে পেল সে, 
বোটের ধারে একটা মাথা । আবছা । 

অতি সাবধানে উঠতে লাগল মাথাটা । গলা দেখা গেল.."কাধ...বোটের 
ভেতরে চলে এল সে। হামাগুড়ি দিয়ে এগিয়ে এল। উকি দিয়ে তাকাল একবার 
তীরের দিকে । আবার মাথা নামাল। রবিন আর মুসার পাশে এসে থামল । 

এক মুহূর্ত ঘন ঘন্‌ শ্বাস ফেলার শব্দ কানে এল রবিনের । কানের কাছে 
ফিসফিস করে উঠল একটা কণ্ঠ, “চুপ! আমি পাপালো! 

পাপালো: ও কি করে এল এখানে! অবাক হয়ে গেল দুই গোয়েন্দা। ওর তো 
এখন জেলে থাকার কথা! 

কিছু একটা বলতে চেষ্টা করল রবিন, গোঙানীর শব্দ হল। 

প!’ আবার বলল পাপালো। “কোন কথা নয়! 
র দিয়ে বাধন কাটতে লাগল পাপালো। মাত্র কয়েক সেকেণ্ড, কিন্তু রবিনের 

মনে হল কয়েক যুগ পেরিয়ে যাচ্ছে।. 

কাটা হয়ে গেল বাধন। মাথা তুলতে গেল মুসা । হাত দিয়ে চেপে নামিয়ে 
দিল পাপালো। ফিসফিস করে বলল, “খবরদার, দেখে ফেলবে! পেঙ্গুনের দিকে 
এগোও ৷ পানিতে নামতে হবে ।' 

হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল মুসা। তার পেছনে রবিন। সবার পেছনে 


১৮০ ভলিউম-৯ 


পাপালো। 

“নেমে পড়!” বলল পাপালে'। ‘খুব সাবধান! কোন শব্দ যেন না হয়! হ'লের 
দণ্ডটা ধরে থাকবে । আমি আসছি।” 

হাজারো প্রশ্ন উকি দিচ্ছে মনে, পরে জিজ্ঞেস করবে পাপালোকে । আস্তে করে 
নেমে এল রবিন। শব্দ হল অতি সামান্য, ঢেউয়ের ছলছলাৎ ঢেকে দিল সে শব্দ । 

রবিনের পর পরই নামল মুসা । চলে এল পেছনে । রবিন ধরে রেখেছে হালের 
দণ্ড। সে-ও এসে ধরল। 

'খাইছে!' রবিনের কাছে মুখ এনে বলল মুসা । ‘ও এল কি করে! 
এলি না RSE রাহা বোধহয়!' ফিস ফিস বরে বলল 
রবিন। 

বান মাছের মত পিছলে পানিতে নামল পাপালো। নিঃশব্দে । দুই গোয়েন্দার 
কাছে চলে এল। 'এসো আমার সঙ্গে । খুব সাবধানে সাতরাবে! কোন আওয়াজ 
যেন না হয়!" 

তীরের ধার ধরে সাতরে চলল পাপালো, নিঃশব্দে । তাকে অনুসরণ করল দুই 
গোয়েন্দা । রবিন ভাবছে, জ্যাকেট আর প্যান্ট খুলে নিতে পারলে ভাল হত! 

কালো পানি। আবছা কালো তিনটে মাথা, ভাল করে খেয়াল না করলে 
দেখাই যায় না। কোনরকম শব্দও করল না ওরা । মিনিট দশেক পরে একটা 
জায়গায় এসে পৌছুল। সাগরের দিকে সামান্য ঠেলে বেরিয়ে আছে এখানে 
সৈকত ৷ ওটা ঘুরে আরেক পাশে চলে এল । বোটটা আর দেখা যাচ্ছে না। জিম 
রিভানের দৃষ্টির বাইরে চলে এসেছে ওরা । , 

তীরের দিকে ফিরে সাতরাতে. শুরু করল পাপালো। অনুসরণ করল দুই 
গোয়েন্দা। 

বালিতে ঢাকা সৈকত নেই এখানে । পানির ওপর নেমে এসেছে ঝোপ ঝাড় 
আর ছোট ছোট গাছ। একটা শেকড় ধরে উঠে গেল পাপালো। এগিয়ে গিয়ে 
থামল দুটো বড় পাথরের মাঝে । মুখ বের করে উকি দিল। তার পাশে এসে 
বসেছে দুই গোয়েন্দা | ওরাও উকি দিল। 

প্রায় তিনশো ফুট দূরে মোটর বোটটা। তারার আলোয় আবছা । জিম 

'এবার কথা বলতে পারি, নিচু গলায় বলল পাপালো । "আমাদেরকে দেখতে 
পাবে না ওরা । | 

‘এখানে এলে কি করে?' একই সঙ্গে প্রশ্ন করল দুই গোয়েন্দা । 

মুখ টিপে হাসল পাপালো। “তোমাদের সঙ্গে কথা বলে শিওর হয়ে এসেছেন 
হোভারসন, আমি চোর নই । কাজ শেষ করে ফিরে এসেছেন তখন জজ সাহেব । 
নিজের পকেট থেকে জামিনের পঞ্চাশ ডলার দিয়ে দিয়েছেন চীফ । জামিন হয়েছে 
হাক স্টিভেন। হাজত থেকে বাড়ি নিয়ে গেলেন আমাকে হোভারসন। খাওয়ালেন। 


কঙ্কাল দ্বীপ ১৮১ 


তারপর ছাড়লেন ।' 

‘কিন্তু এখানে এলে কি করে? কি করে জানলে আমরা এখানে এসেছি?' 
জিজ্ঞেস করল রবিন । 

‘সোজা বাসায় চলে গেলাম, বলল পাপালো । 'বাবাকে যতটা খারাপ অবস্থায় 
দেখব ভেবেছিলাম, তত খারাপ নয় । পরশী এক মহিলা দেখাশোনা করেছেন । 
বেরিয়ে এলাম বাইরে । সাগরের দিকে চেয়ে বসে ভাবতে লাগলাম । ছুরিটা ট্রেলারে 
গেল কি করে? আমাকে চোর বানানর জন্যে কেউ একজন ফেলে রেখেছিল ওখানে 
ছুরিটা, কে? ছুরিটা হারিয়েছি পরশু, যেদিন গুহায় ঢুকেছিলাম । জিম রিভান ₹:ড়া 
করল, পালালাম। তার পর থেকেই আর পাইনি ছুরিটা। তারমানে তাড়াহুড়োয় 
খেয়াল করিনি, ওটা রেখেই পালিয়েছিলাম । এরপর একটা মাত্র লোকের হাতেই 
পড়তে পারে জিনিসটা, জিম রিভান। তার পক্ষেই ট্রেলারে ঢোকা সহজ, অবশ্যই 
দরজা দিয়ে। লেন্স চুরি করা সহজ। ট্রলারের জানালা ওই ভেঙেছে, ছুরিটা ফেলে 
রেখেছে মেঝেতে । ব্যাটার ওপর চোখ রাখা দরকার মনে করলাম । ঘাটে বাধা 
একটা নৌকা চুরি করে নিয়ে চলে এলাম দ্বীপে ৷’ থামল সে। তারপর বলল, 
'নৌকাটা একটা ঝোপের ধারে বেঁধে রেখে চলে গেলাম ক্যাম্পের কাছে। পার্কের 
দিকে এগোতে দেখল'ম জিমকে ৷ পিছু নিলাম । পার্কের পরে ছোট একটা জংলা 
পেরিয়ে সৈকতে বেরোল সে। দূরে একটা মোটর বোট দেখলাম ৷ হাতের টর্চ 
সেদিকে করে তিনবার জ্বালাল-নেভাল জিম। তীরে এসে ভিড়ল বোট । তাজ্জব 
হয়ে দেখলাম, নামল দুই ভাই, ডিক আর বাড ফিশার ।' 

মুসার দিকে ফিরল পাপালো। হাসল। ‘দাড় খুব ভাল টানতে পার না তুমি, 
মুসা । ছপাৎ ছপাৎ শব্দ হচ্ছিল। লুকিয়ে পড়ল তিনজনে । তোমাদের তীরে তীরে ওঠার 
অপেক্ষায় রইল। তারপর আর কি? বোকার মত ধরা পড়লে-”' 

এর «লাগার নারাজ রা? CRUE EY 


1... 
এগিয়ে এসে দাড়াল জিমের কাছে। দু'জনের হাতে দুটো বড় 
প্যাকেট, দশ লক্ষ ডলার । 
'সব ঠিক আছে?’ স্পষ্ট ভেসে এল ডিকের গলা । ‘কোন গোলমাল নেই তো?' 
‘না, গোলমাল নেই,’ জবাব দিল জিম । 'শোন, আমার ভাগের টাকাটা দিয়ে 
দাও।' 
এটির ইউ এ নিয়া জার রা রানরালারাগাগরা 
| 
পথ রোধ করে দাড়িয়ে আছে জিম । ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিল বাড । 
এগিয়ে গেল বোটের দিকে । 
বোটে উঠে পড়ল দুই ভাই । 


১৮২ ভলিউম-১ 


'আরে।' চেঁচিয়ে উঠল বাড ৷ 'বিচ্ছু দুটো কোথায়! জিম, তুমি ছেড়ে দিয়েছ 
ওদেরকে!’ 

‘আমি ছাড়িনি!' রেগে গিয়ে বলল জিম । “যাবে কোথায়? আছে, দেখ! 

‘নেই!’ কর্কশ গলা বাডের। 

‘কই, দেখি, বলতে বলতে এগিয়ে এল জিম । আলো ফেলল বোটে । ‘আরে, 
সত্যিই নেই দেখছি! গেল কোথায়! এক চুল নড়িনি আমি জায়গা ছেড়ে! 

“দেখি, প্যাকেটটা দাও,” হাত বাড়াল ডিক । ‘জলদি নেমে গিয়ে ধাৱা দাও। 
এখুনি পালাতে হবে ।' 

‘কিন্তু আমার ভাগ?’ বলল জিম । “দুটো বছর অপেক্ষা করছি। পুরো দশ লাখ 
পেলেও আমার হাতের দাম হবে না । সেটা না হয় না-ই বললাম । তোমরা তো 
পালাবে, আমি যাব কোথায়? ছেলে দুটো পালিয়েছে । গিয়ে বলে দেবে সব। 
জেলে যাব তো!’ 

‘সেটা তোমার ব্যাপার” হাত নেড়ে বলল ডিক। ‘বাড, ধাক্কা দাও।' স্টার্টারে 
চাপ দিল সে। 

ধাক্কা দিতে গিয়েও থেমে গেল বাড। গায়ের ৬পর ঘেঁষে এসেছে জিম। 
'খবরদার! প্যাকেট দুটো দিতে বল ডিককে । নইলে" 

‘বাড!’ শোনা গেল ডিকের আতঙ্কিত চিৎকার । 'বাড, স্টার্ট নিচ্ছে না! জিম, 
৬৮৯০৮ 
‘আমি কিচ্ছু করিনি, জবাব দিল গার্ড । 

ইঞ্জিন তো স্টার্ট নিচ্ছে না, এখন কি করব?' 

‘সেটা তোমাদের ব্যাপার ! প্যাকেট দুটো দাও, জলদি!” 

আবার চেষ্টা করল ডিক, আবার, fs terres pn 


দিয়েই । এইবার পেয়েছি কায়দায় । চল, ক্যাম্পে গিয়ে লোক ডেকে 
যাবে ৯০৯ 3 Stal ate goal na SUES 

পাপালো, দ্বীপের দিকেই এগিয়ে আসছে একটা বড় মোটর লঞ্চ। 

কাছে এসে গেল লঞ্চ । আলো জ্বলে উঠল, সার্চ লাইট । সোজা এসে পড়ল 

ওপর । 

এক লাফে বোট থেকে নেমে এল ডিক । ছুটল । হকচকিয়ে গেল জিম। এই 
ne EE CO নর নান 

সে-ও। 

‘আরে!’ বলে উঠল পাপালো। 'ব্যাটারা এদিকেই আসছে । দাড়াও, দেখাচ্ছি 


কঙ্কাল দীপ ১৮৩ 


মজা!" দ্রুত হামাগুড়ি দিয়ে সামনে এগোল সে। 

কাছে এসে গেল ডিক। আর দু'কদম ফেললেই ঝোপ পেরিয়ে যাবে । ঠিক 
EL OS 

দাড়িয়ে উঠে হঠাৎ সামনে পা বাড়িয়ে দিল পাপালো। হোচট খেল ডিক । 
হুমড়ি খেয়ে পড়ল মাটিতে । ভাইয়ের গায়ে হোচট খেল বাড । পড়ে গেল সে-ও। 

ডিকের ওপর গিয়ে ঝাপিয়ে পড়ল পাপালো। একনাগাড়ে কিল ঘুষি মারতে 
লাগল। চেঁচাতে লাগল, ‘হারামজাদা! আমাকে হাজতে পাঠিয়েছিলি! ডাকাতের 
বাচ্চা ডাকাত! চোর বানিয়েছিলি আমাকে... 

উঠে দাড়াল বাড । পাপালোর চুল ধরে হ্যাচকা টানে সরিয়ে আনল ভাইয়ের 
ওপর থেকে । চিত করে শুইয়ে ফেলল । পাথরে জোরে ধুকে দিল মাথা । সোজা 
হয়ে দাড়িয়ে পা তুলল পাপালো বুক সই করে। 

মাথা নুইয়ে খ্যাপা ষাড়ের মত ছুটে গেল মুসা । নিগ্রোর খুলি কতখানি শক্ত, 
তলপেট অনুভব করল বাড । হুক্ক্‌ করে একটা শব্দ বেরোল মুখ থেকে । চিত হয়ে 
পড়ে গেল। তার ওপর পড়ল মুসা। 

চার হাত-পায়ে ভর দিয়ে উঠতে গেল ডিক, পারল না। পিঠের ওপর লাফিয়ে 
এসে বসেছে রবিন। আবার হাত-পা ছড়িয়ে উপুড় হয়ে পড়ে গেল সে। | 

ঝাড়া দিয়ে গায়ের ওপর থেকে মুসাকে ফেলে দিল বাড । উঠে দাড়াল 
হাচড়ে-পাচড়ে। এই সময় এসে পড়ল জিম । জ্যাকেটের কলার চেপে ধরে সোজা 
করল বাডকে । ঠেলে নিয়ে চলল সামনের দিকে । ষাড়ের জোর তার গায়ে । ওর 
এক হাতের সঙ্গেই পেরে উঠল না বাড । 

ঠেলে বাডকে পানির ধারে নিয়ে চলল জিম । “আমার সঙ্গে চালাকি! দেখাচ্ছি 
মজা!’ | 

বাডকে নিয়ে পানিতে পড়ল জিম । কোমর পানি। উঠে দাড়াল আবার । মাথা 
তুলল বাড । জ্যাকেটের কলার এখনও জিমের হাতে । 

বাডকে ঠিকমত দম নিতে দিল না জিম ৷ চুবাতে লাগল একনাগাড়ে। রাগে 

MEET COE মে OR জান UE COE 

রবিকে গায়ের গার EA EOS ETN ES 
পারল না। প্রায় এক সঙ্গে এসে, হাজির হয়েছে মুসা আর পাপালো। দু'হাতে 
ডিকের দু'পা ধরে উঁচু করে ফেলল মুসা । টান দিল। হাত বাড়িয়ে একটা ছোট 
গাছের গোড়া ধরে ফেলল ডিক । লাথি মেরে হাতটা সরিয়ে দিল পাপালো। ‘এ- 
হারামজাদাকেও পানিতে ফেল!” 

তিন কিশোরের সঙ্গে পেরে উঠলো না ডিক। হিড়হিড় করে টেনে তাকে 
পানির ধারে নিয়ে এল ওরা । 

বাডকে ছাড়ছে না জিম। চোবাচ্ছে এখনও । মেরেই ফেলবে যেন। তার 
পাশেই ডিকৃকে নিয়ে এসে পড়ল ভিন কিশোর । 


১৮৪ ভলিউম-১ 


বাডকে ছেড়ে দিয়েই ডিকের ঘাড় চেপে ধরল জিম। তাকে চুবাতে শুরু 
করল। 
হয়েছে! ছাড়! শোনা গেল একটা গম্ভীর আদেশ । ‘মেরে ফেলবে তো! 
চমকে ফিরে চাইল | তাদের পেছনে কয়েক হাত দূরে এসে 
নৌকা একটা নৌকায় দাড়িয়ে আছেন পুলিশ চীফ হোভারসন। এক 
রা , আরেক হাতে 
ছাড়! আদার জাদেশ নিযে রোভার “এই জিম শুনতে পাচ্ছ।' 
এ EE PE | নাকি হর রা তাকে চেপে ধরল। 
আরেক 
হয়েছে হয়েছে! মেরে ফেলবে, ছেড়ে দাও!’ বললেন পুলিশ চীফ । 
ls Sot at রা টেনে ডাঙায় তুলল কয়েকজন পুলিশ । হাতকড়া 


ধপাস করে মাটিতে বসে পড়ল দুই ফিশার । প্রচুর মার খেয়েছে । দীন্ড্য়ে 
থাকার শক্তি নেই। 

তিন কিশোরের ওপর আলো ফেললের হোভারসন। ‘একটা কাজের কাজ 
করেছ তোমরা। পাপু, তুমি এখানে এলে কি করে?' 

প্রশংসা সব ওরই পাওয়া উচিত, চীফ, পাপালো কিছু বলার আগেই বলে 
উঠল রবিন ও না এলে আমাকে আর মুসাকে মেরে পানিতে ফেলে দিত 
ডাকাততুলো। কিন্তু আপনি এলেন কেন? আজ রাতেই ব্যাটারা টাকা নিতে 
আসবে জানতেন?' 

‘না,’ মাথা নাড়লেন হোভারসন। 'ব্যাটারা ক্কেলিটন আইল্যাণ্ড টাকা 
রেখেছে, কল্পনাই করিনি কখনও! কিশোর, তোমাদের বন্ধু কিশোর পাশা... 
১ ৯৯ পি a pol RL 
ফিশার ব্যাটাদের বমাল ধরতে হলে এখুনি যান। এমনভাবে বলল, ওর কথা 
বিশ্বাস না করে পারলাম না । তাড়তোড়ি লঞ্চ নিয়ে চুটে এলাম ): 

‘কিশোর কোথায়? জিজ্ঞেস করল মুসা। 

'লঞ্চে,' বললেন চীফ । রর করে রেখে এসেছি গার পারে 


তাই আনিনি৷' 
উনিশ 
বিশাল টেবিলে পড়ে থাকা মোহরের ছোট ত্বপের দিকে অবাক হয়ে চেয়ে আছেন 
মিস্টার ডেভিস ক্রিস্টোফার । 

‘গুপ্তধন তাহলে পেলে!’ অবশেষে বললেন পরিচালক । ‘সব পাওনি, ঠিক, 
তবে কিছু তো পেয়েছ!’ 


কঙ্কাল দ্বীপ ১৮৫ 


রবিনের ভাগের । ক্যাপ্টেন ওয়ান-ইয়ারের ধনরাশির তুলনায় কিছুই না।' 

“তবু তো ধন, সোনার ডাবলুন, বললেন মিস্টার ক্রিস্টোফার । 'এখন বল, 
কেন মনে হল, লুটের টাকা স্কেলিটন আইল্যাণ্ডে লুকানো আছে?' 

'সন্দেহটা ঢোকাল স্কেলিটন আইল্যাপ্ডের ভূত,' বলল কিশোর । 'ওসব 
কুসংস্কারে বিশ্বাস করি না৷ শুনেই বুঝলাম, দ্বীপে ভূত দেখা যাওয়ার পেছনে 
মানুষের কারসাজী রয়েছে। কেউ একজন চায় না, ওই দ্বীপে মানুষ যাতায়াত 
করুক । তখনই প্রশ্ন জাগল মনে, কেন? মূল্যবান কিছু রয়েছে? ক্যাপ্টেন ওয়ান- 
ইয়ানের গুপ্তধন? ব্যাপারটা নিয়ে মাথা ঘামাচ্ছি। এই সময় দ্য হ্যাণ্থের নিচের গুহা 
আবিষ্কার করে বসল পাপালো। মোহর পেল ওখানে বুঝে গেলাম, ক্কেলিটন 
আইল্যাণ্ডে ওয়ান-ইয়ানের গুপ্তধন নেই । তাহলে? একসঙ্গে তিনটে কথা এল মনে 
প্রায় বিশ বছর পরে হঠাৎ দেখা যেতে শুরু করেছে স্যালি ফ্যারিংটনের ভূত, বছর 
দুই আগে থেকে । ঠিক দুই বছর আগে লুট হয়েছে দশ লক্ষ ডলার । । 
আইল্যাণ্ডের পাশে উপসাগরে ধরা পড়েছে দুই ভাই, ডিক আর বাড ফিশার । 
ক্যাপ্টেন ওয়ান-ইয়ারের ধরা পড়ার সঙ্গে কোথায় যেন মিল রয়েছে । একটু 
ভাবতেই বুঝে ফেললাম ব্যাপারটা ৷ ক্যাপ্টেন ওয়ান-ইয়ার মোহর সাগরে ফেলে 
দেয়নি, লুকিয়ে ফেলেছিল হ্যাণ্ডের গুহায় । ফিশার্রাও টাকা পানিতে ফেলে দেয়নি, 
০৯০ এপ ১৪০ Jo Mad i big dsl PONG Ghd 
দিয়েছিল ওয়ান-ইয়ার; একই কায়দায় পুলিশকে ফাকি দিয়েছে ফিশাররা |" 

‘চমৎকার!’ বললেন পরিচালক । ‘আরেকটা প্রশ্ন। ডিক আর বাড তো জেলে, 
দুত তি নিশার, টা অনুমান, কিশোর, দুই ফিশারের 

এটা আমার বলল 'জেলে 
সঙ্গে দেখা করত সৈ। রোনভাবে ওকে নিয়মিত টাকা দেবার বন্দোবস্ত করেছিল 
দুই ভাই। বিনিময়ে মাঝে মাঝেই দ্বীপে গিয়ে ভূত সেজে জেলেদেরকে ‘দেখা দিত 
হান্ট । আসল কারণটা নিশ্চয় জানত না, তাহলে টাকাগুলো খুঁজে বের করে নিয়ে 
চলে যেত ।' 

এ Bos bad বললেন মিস্টার ক্রিস্টোফার । 

' মাথা ঝৌকাল কিশোর ৷ ‘জিম জানত না, দ্বীপেই লুকানো আছে 
টাল । শুধু একু জানত কোথাও লুকিয়ে রেখেছে দুই ভাই। জেল থেকে 
এসে বের করবে । তার ভাগ তাকে দিয়ে দেবে ।' 
_ যখন জানল, তার নাকের ডগায়ই রয়েছে টাকাগুলো,' 'হেসে বলল রবিন, 
কি আফসোসই না করল!” 

হ্যা, কিশোরের গলায় ক্ষোভ। নিশ্চয় দেখার মত হয়েছিল তার মুখের ভাব! 
সর্দির জন্যে তো যেতে পারলাম না 

সিনেমা কোম্পানির জিনিসপত্র চুরি করল কে?' জিজ্ঞেস করলেন পরিচালক । 
‘জিম আসার আগেই তো শুরু হয়েছিল চুরি! 

নিশ্চয় হান্ট, বলল কিশোর । “চোর হিসেবে বদনাম আছে ওর এমনিতেই । 


১৮৬ ভলিউম-১ 


চুরি করতে গিয়ে ধরা পড়লে, ব্যাপারটাকে সাধারণ চুরি হিসেবেই নিত পুলিশ 
অন্য কিছু সন্দেহ করত না ।' 

‘কাজটা অন্যকে দিয়ে করানর কি দরকার?’ বললেন পরিচালক । 'জেল থেকে 
তো বেরিয়েছে তখন দু'ভাই ৷ ওরা করলেই পারত? আর এত সব ঝামেলার মধ্যে 
গেল কেন? চুপচাপ এক রাতে গিয়ে টাকাগুলো বের করে নিয়ে চলে আসতে 
পারত ।' 

‘পারত না, বলল কিশোর । “আমার ধারণা, হান্ট টাকার গন্ধ পেয়ে 
গিয়েছিল। দু'বছর ভূত সেজেছে সে। অনেক টাকা পেয়েছে দুই ভাইয়ের কাছ 
থেকে । এত টাকা খামোকা ব্যয় করেনি ডিক আর বাড, এটা বুঝবে না, অত 
বোকা নয় সে। দুই ফিশারের ভয় ছিল, টাকা আনতে গেলে পিছু নেবেই হান্ট, 
দেখে ফেলবে ৷ তখন তাকে একটা ভাগ দিতে হবে! হান্টের ব্ল্যাকমেলের শিকার 
হবারও ভয় ছিল ওদের । তাই তো কৌশলে সরাল ওকে ।' 

“কি কৌশল?’ জানতে চাইলেন পরিচালক । 

‘আমরা যাব, ৮৪-০১-০২৭০ নন র্যা 
বুঝল, হান্টকে সরানর এই সুযোগ | আমাদেরকে কিডন্যাপ করে দ্য হ্যাণ্ডে রেখে 
আসতে ওকে পাঠাল ওরা । নিশ্চয় অনেক টাকা পেয়েছে, বোকার মত কাজটা 
করে বসল হান্ট । ফিরে এসে সব কথা জানালাম আমরা পুলিশকে ৷ পিছু লাগল 
পুলিশ | শহর ছেড়ে পালাতে বাধ্য হল হান্ট ।' থামল কিশোর । তারপর আবার 
বলে চলল, “হান্ট চলে গেল। সিনেমা কোম্পানি থেকেই গেল দ্বীপে । চুরি বন্ধ করা 
চলবে না। জিমকে ধরল দুই ভাই। সুন্দর সুযোগ । কোম্পানি একজন গার্ড চায়। 
জিম হলে খুব ভাল হবে । নিজেই চাকরির দরখাস্ত নিয়ে গেল জিম। হয়ে গেল 
চাকরি । ঘরের-ইদুর বেড়া কাটতে লাগল । দ্বীপটার আশেপাশে খুব বেশি 
ঘোরাফেরা করে পাপালো। গুপ্তধন খুঁজে বেড়ায় । যদি কখনও গুহায় ঢুকে টাকার 
বাণ্ডিল দেখে ফেলে, এই ভয়ে তার ওদিকে যাওয়া বন্ধ করতে চাইল দুই ফিশার 
গুজব রটিয়ে দিল, পাপালো চোর। সিনেমা কোম্পানির জিনিসপত্র সে-ই চুরি 
করে। তাকে দেখলেই লাঠি নিয়ে তাড়া করে জিম । এই সময় আমরা গিয়ে হাজির 
হলাম। জোর পেল পাপালো। শুধু গুজব রটিয়ে ওকে আর ঠেকানো যাবে না, 
বুঝতে পারল দুই ভাই। সময় মত জিম পেয়ে গেল পাপালোর ছুরিটা | জানাল দুই 
ডাকাতকে । সুযোগটা লুফে নিল ওরা । লেন্স চুরি করল জিমকে দিয়ে, ট্রলারের 
জানালা ভাঙল, মেঝেতে ছুরিটা ফেলে রাখা হল, লেন্সগুলো নিয়ে গিয়ে পাপালোর 
বিছানার নিচে রেখে দিয়ে এল ডিক কিংবা বাড়.। পরের দিন আরেকটা সুযোগ 
পেয়ে গেল ডিক । দ্য হ্যাণ্ডের দিকে গিয়েছে পাপালো, জানল কোনভাবে । পিছু 
নিল। ভেঙে দিয়ে এল নৌকাটা। ব্যস, একেবারে নিশ্চিন্ত হয়ে গেল। কোন কারণে 
যদি পাপালোকে ছেড়েও দেয় পুলিশ, ও আর গুপ্তধন খুঁজতে যেতে পারবে না। 
কিন্তু বড় একরোখা পাপালো হারকুস, ওকে শেষ অবধি ঠেকাতে পারল না দুই 


কঙ্কাল দ্বীপ ১৮৭ 


ফিশার । ওরই জন্যে ধরা পড়েছে ওরা, প্রাণে বেচেছে মুসা আর রবিন ।” 

ই" আন্ত মাধ কানন মার জিক্টোফার। অ ছা, 'কিছু করে এসেছ ওর 
জন্যে? সাহায্যের কথা বলছি।' 

আমাদের কিছু করতে হয়নি, কথা বলল মুসা ৷ ‘নিজের ব্যবস্থা নিজেই করে 

ন! 

‘গুপ্তধন শিকারের ওপর যে ছবিটা করা হয়েছে, তাতে মূল ভূমিকা তার 
৯০৯ ০১৯০ ১৭৮৮ ১৮৮৮৮২৯০৯৯৭ এই 
দৃশ্যের ছবিও তোলা হয়েছে। মিস্টার জন সঙ্গে আলোচনা করে বেশ 
মোটা অংকের পারিশ্রমিক নিয়েছে তাকে বাব’ ৷ টার হার ছবিতে অভিনয়ের 
জন্যে ।' 

ভাল, খুব ভাল, হলেন পরিচালক ৷ “মার ? 
রশ লাখ ডলার ফিরে ৯ SE পাপালোর 
কৃতিত্বই বেশি, বলল কিশোর । 'তাকে একটা পুরক্কার দিয়েছে কোম্পানি । পঁচিশ 
হাজার ডলার ।' 

‘বাহ্‌, বেশ বড় পুরস্কার তো!' বললেন পরিচালক। 

বাবাকে নিয়ে দেশে ফিরে যাবে পাপালো,' বলল কিশোর “ভালভাবে 
৯1৮০7 
ja” sd 

'হুম্ম্‌,'*মাথা ঝৌকালেন পরিচালক | ‘তোমাদের এই আ্যাডভেঞ্চার কাহিনী 
চি. পুরোটাই শুটিং করব হ্কেলিটন আইল্যাণ্ড 
৬4০ ৮৭ রস ৮ তেমনি 
ভাবে । পাপালোর চরিত্রটা তাকে দিয়েই অভিনয় করালে কেমন হয়”, 

‘খুব ভাল হয়!’ একই সঙ্গে বলে উঠল তিন গোয়েন্দা । 

ঘড়ি দেখলেন পরিচালক । ‘ঠিক আছে। নতুন কোন রহস্যের খোজ পেলে 
জানাব ।' 

ইঙ্গিতটা বুঝল তিন কিশোর । উঠে দীড়াল। মোহরগুলো টেনে নিল মুসা। 
বেছে বেছে একটা ভাল মোহর- যেটা কম ক্ষয় হয়েছে, তুলে নিয়ে বাড়িয়ে ধরল। 
'এটা আপনাকে দিলাম, স্যার । আপনার সংগ্রহে রেখে দেবেন। 

'থ্যাংক ইউ. মাই বয়, মোহরটা নিতে নিতে বললেন পরিচালক । 

ঘর থেকে বেরিয়ে গেল তিন গোয়েন্দা । 

হাতের তালুতে নিয়ে মোহরটার দিকে চেয়ে রইলেন মিস্টার ক্রিস্টোফার | 
বিড়বিড় করলেন, “সত্যিকারের জলদস্যুর গুপ্তধন!" হাসলেন আপন মনেই । “দারুণ 
ছেলেগুলো! কী সুন্দর সুন্দর কাহিনীর জন্ম দিচ্ছে! ভাবছি, এরপর কি আাসাইনমেন্ট 
দেয়া যায় তিন গোয়েন্দাকে!" 


৮৫১ 


না র্‌ ২৯৯, 
রিতার এত 
ত বির 757 হি 
(ক বং 2 রি 
: ৮৭১ | ং $০ ৪১ 
FEATS তি 0 লিউ 
&, lo 4 খু 
CEG Omg : { বি টি 
রি . . ৪৭ ১৫. ০৯ "AR ৯" ৪৮০০ 
2 2২ ২১৬১: 2 ১ 
রী টন ৪৬ + ৰে ১৮২০০৫ ১০৫ বধ ও A , 
2, St LAAT. কক 7 শহর ই. 242 
টে . তিক Em OL ঠিক 
» বু এ ২২৪০ 
5° f' ন 
ক ২ 
১ ১০১ ” 81 


প্রথম প্রকাশঃ নভেম্বর, ১৯৮৫ 


২] “আরে লাগল-.লেগে গেল তো..." প্রায় একই 
চির সঙ্গে বলে উঠল মুসা আমান। 

১ 1দ গোয়েন্দা ৷ টায়ারের কর্কশ আওয়াজ তুলে চকচকে 
একটা লিমোসিনের কয়েক ইঞ্চি দূরে দাড়িয়ে পড়ল 


থেকে সবে নামছে হ্যানসন ! তাকে এসে ঘিরে ফেলল । আঙুল তুলে শাসানর ভঙ্গি 
করছে, উত্তেজিত । কথা বলছে অদ্ভুত ভাষায় । 

লোকগুলোকে পাশ কাটিয়ে গেল হ্যানসন। গাড়িতেই বসে আছে 
লিমোসিনের শোফার । লাল পোশাক, কাধ আর হাতার কাছে সোনালি কাজ করা । 

“এই যে মিস্টার,’ বলল হ্যানসন, ‘এটা কি করলে? দিয়েছিলে তো মেরে! 

‘আমি ঠিকই চালাচ্ছিলাম!' উদ্ধত কণ্ঠ লোকটার । 'দোষ তোমার! সামনে 
পড়লে কেন? প্রিন্স দিমিত্রির গাড়ি দেখেছ, সরে যেতে পারনি?” 

ইতিমধ্যে সামলে নিয়েছে ডিন গোয়েন্দা । অবাক হয়ে তাকিয়ে আছে 
লোকগুলোর দিকে । উত্তেজিত হয়ে প্রায় আস্ফালন শুরু করেছে হ্যানসনকে ঘিরে । 
ওদের মাঝে সবচেয়ে লম্বা লোকটা ইংরেজিতে বলে উঠল, ‘বুদ্ধ কোথাকার! 
দিয়েছিলে তো প্রি্গকে শেষ করে! সর্বনাশ করে দিয়েছিলে আরেকটু হলেই! 
তোমার শাস্তি হওয়া দরকার!” 

‘আমি ঠিকই মেনেছি, আপনাদের দ্রাইভারই ট্রাফিক আইন মানেনি,' দৃঢ় 
গলায় বলল হ্যানসন। ‘পুরোপুরি ওর দোষ ।' 

“কি প্রিন্স প্রিন্স করছে ওরা!' ববের কানের কাছে বিড়বিড় করল মুসা । 
দু'জনেই হুমড়ি খেয়ে পড়েছে এক জানালার ওপর । 

“খবরের কাগজ পড় নাকি?’ নিচু গলায় বলে উঠল রবিন। “ইউরোপের 
ভ্যারানিয়া থেকে এসেছে। পৃথিবীর সব চেয়ে ছোট সাতটা দেশের একটা । 
আমেরিকা দেখতে এসেছে ।' 

‘খাইছে!’ কিশোরের মুখে শোনা বাঙালী বুলি ঝাড়ল মুসা । “আরেকটু হলেই 


বূপালী মাকড়সা ১৮৯ 


তো গেছিল।' 

“দোষটা হ্যানসনের নয়! এই প্রথম কথা বলল কিশোর পাশা । ‘চল নামি: 
সত্যিই কার দোষ, ওদেরকে বুঝিয়ে দেয়া দরকার ।' 

তাড়াহুড়া করে নেমে এল তিন গোয়েন্দা । তাদের পর পরই লিমোসিনের 
পেছনের সিট থেকে নেমে এল আরেক কিশোর । রবিনের চেয়ে সামান্য লঙ্কা ' 
কুচকুচে কালো চুল, লম্বা করে ইউরোপিয়ান ছাদে কাটা । বছর দুয়েকের বড় হবে 
চেহারায় আভিজাত্যের ছাপ। 

‘থাম তোমরা!" নিজের লোকদের ধমক লাগাল সে। সঙ্গে সঙ্গেই চুপ হয়ে 
গেল লোকগুলো । হাত নাড়তেই ঝটপট পেছনে সরে গেল ওরা । হ্যানসনের 
কাছে এগিয়ে এল ছেলেটা । “ওদের হয়ে আমি ক্ষমা চাইছি, চমৎকার শুদ্ধ 
ইংরেজি । 'আমার শোফারেরই দোষ ।' 

‘কিজ্তু, ইয়োর হাইনেস-.-' বলতে গিয়েও বাধা পেয়ে থেমে গেল লম্ব' 
লোকটা । হাত নেড়ে থামিয়ে দিয়েছে তাকে প্রিন্স দিমিত্রি । ফিরে চাইল তিন 
গোয়েন্দার দিকে । 

'কাজটা খুব খারাপ হয়ে গেছে, বলল প্রিন্স । "দুঃখিত ৷ তোমাদের ড্রাইভার 
খুব ভাল, তাই রক্ষে । নইলে মারাত্মক দুর্ঘটনা ঘটে যেত!."*বাহ্‌, গাড়িটা তো খুব 
সুন্দর!' রোলস রয়েসটা দেখিয়ে বলল । কিশোরের দিকে তাকাল । “মালিক কে? 

7? 


“ঠিক মালিক নই, বলল কিশোর । “তবে মাঝেমধ্যে মালিকের মতই ব্যবহার 
করি।' রোলস রয়েস কি করে পেয়েছে ওরা, কতদিনের জন্য, সব কিছু ব্যাখ্যা 
করে বলার সময় এটা নয়। 

কঙ্কাল দ্বীপ অভিযানের রিপোর্ট দিতে গিয়েছিল তিন গোয়েন্দা মিস্টার ডেভিস 
ক্রিন্টোফারের অফিসে ৷ ওখান থেকে ফেরার পথেই এই অঘটন । 

‘আমি দিমিত্রি দামিয়ানি, ভ্যারানিয়া থেকে এসেছি” নিজের পরিচয় দিল 
রাজকুমার । “এখনও প্রিন্স পদবী পাইনি । তবে আগামী মাসেই অভিষেক অনুষ্ঠান 
হবে । আমার লোকেরা জানে, আগে হোক পরে হোক, প্রিক্স আমিই হব, তাই 
ছোটবেলা থেকেই ওই নামে ডাকে । তোমরা কি পুরোদস্তুর আমেরিকান? 

'পুরোদস্তুর' বলে কি বোঝাতে চাইছে দিমিত্রি, বুঝতে পারল না রবিন আর 
মুসা ৷ চুপ করে রইল। 

জবাব দিল কিশোর ৷ “ওরা দু'জন আমেরিকান,' দুই বন্ধুকে দেখিয়ে বলল 
সে। 'এখন আমিও তাই । বাবা এখানকার ন্যাশন্যালিটি পেয়ে গিয়েছিল । তবে, 
আসলে আমি বাঙালী, বাংলাদেশী ।" 

পরস্পরের দিকে চেয়ে হাসল রবিন আর যুসা। জীবনে কখনও চোখেও 
দেখেনি, তবু বাংলাদেশকে কতখানি ভালবাসে কিশোর পাশা, জানা আছে 


১৯০ ভলিউম-১ 


তাদের । তাই তার কথায় আহত হল না। আর তাছাড়া তেমন আহত হবার কোন 
১৩০৯৯০০০০৬০ bdo ian Ay nti stad eid sed aA 
রক্তের মিশ্রণ, আরেকজনের দাদার বাবা ছিল খাঁটি আফ্রিকান । 

পকেট থেকে একটা কার্ড বের করে বাড়িয়ে. ধরল কিশোর । “আমাদের 


অপেক্ষা করে রইল তিন গোয়েন্দা । কার্ড দেখে নতুন সবাই যা করে, তাই 
হয়ত করবে দিমিত্রি । প্রথমেই প্রশ্ন করবে, গ্রশ্নবোধকগুলোর মানে কি। 

'ব্রোজাস!' বলে উঠল দিমিত্রি। হাসল। করে হাসে রাজকুমার । 
ঝকঝকে সাদা দাত, মুসার মত । তবে মাড়ি নয়, টুকটুকে লাল, ঠোটও 
তাই। ‘ও, শব্দটার মানে বোঝনি? ভ্যারানিয়ান ভাষায় এর মানে, চমৎকার । তা, 
এই প্রশ্নবোধকগুলো নিশ্চয় তোমাদের প্রতীক চিহ্ন? 

নতুন চোখে রাজকুমারের দিকে তাকাল তিন গোয়েন্দা । না, যা ভেবেছিল, তা 

নয়। অনেক বেশি বুদ্ধিমান ৷ দিমিত্রির প্রতি শ্রদ্ধা বাড়ল ওদের। 

পকেট থেকে কার্ড বের করল দিমিত্রি। বাড়িয়ে দিল তিন গোয়েন্দার দিকে । 
“এটা আমার কার্ড ।' 

কার্ডটা নিল কিশোর । দু'পাশ থেকে তার গা ঘেষে এল রবিন আর মুসা, 
দেখার জন্যে । ধবধবে সাদা, চকচকে মসৃণ কার্ডটায় কালো কালিতে ছাপাঃ 
দিমিত্রি দামিয়ানি। নামের ওপরে একটা ছবি, উজ্জ্বল রঙে ছাপা! সোনালি জালের 
মাঝখানে বসে আছে একটা রূপালী মাকড়সা, এক পায়ে ধরে রেখেছে তলোয়ার । 
ছোট্ট ছবিতে এতগুলো ব্যাপার নিখুঁতভাবে ফুটিয়ে তোলা খুব মুশকিল, তবু 
যথাসাধ্য চেষ্টা করেছে শিল্পী । 

‘রূপালী মাকড়সা," বলল রাজকুমার । 'আমার, মানে ভ্যারানিয়ান রাজবংশেরই 
প্রতীক চিহ্ন এটা । নিশ্চয় অবাক হচ্ছ, একটা মাকড়সা কি করে এত সম্মান পায়? 
সে অনেক লঙ্কা চওড়া কাহিনী, এখন বলার সময় নেই ।' একে একে তিন 
গোয়েন্দার সঙ্গে হাত মেলাল দিমিত্রি। “তোমাদের সঙ্গে পরিচিত হয়ে খুব খুশি 
হয়েছি’ 

লিমোসিনের পেছনে এসে দাড়িয়েছে একটা কালো গাড়ি, প্রায় নিঃশব্দে 
উত্তেজনা আর গোলমালে খেয়ালই করেনি তিন গোয়েন্দা । ওটা থেকে নামল এক 


বূপালী মাকড়সা ১৯১ 


তরুণ । হালকা-পাতলা, সুন্দর চেহারা ! চোখে সদাসতর্কতা । ভিড় ঠেলে এগিয়ে 
এল সে। এতক্ষণে দেখতে পেল তিন গোয়েন্দা, আমেরিকান যুবককে । 
“মাফ করবেন, ইয়োর হাইনেস, বলল যুবক । “দেরি হয়ে যাচ্ছে আমাদের ! 
এখনও অনেক কিছুই দেখা বাকি ।' 
'হোক বাকি, বলল দিমিত্রি। ‘এদের সঙ্গে কথা বলতেই বেশি ভাল জাগছে 
আমার । এই প্রথম আমেরিকান ছেলেদের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি। 
তিন গোয়েন্দার দিকে ফিরল আবার রাজকুমার ৷ “আচ্ছা, শুনেছি, 
নাকি এক আজব জায়গা! দেখার অনেক কিছু আছে। ওখানে যাবার খুব ইচ্ছে 
আমার । তোমরা কি বল?' 
ডিজনিল্যাণ্ড সত্যিই একটা দেখার মত জায়গা, একবাক্যে স্বীকার করল তিন 
৮০৮ ডি Se fees hy Bo op da Aa rn pnt gd 
রা সারাক্ষণ ঘিরে আছে, মোটেই ভাল লাগে না আমার, বলল 
মামার ৷ খব খুব বেশি বাড়াবাড়ি করে ডিউক রোজার, আমার গা্জেনি, 
রিজেন্ট এখন। আমাকে চোখে চোখে রাখার নির্দেশ দিয়ে দিয়েছে 
গার্ডদের । যেন, অন্য কেউ আমার কাছে ঘেঁষলেই সর্দি লেগে মরে যাব! 
যত্তসব !-- ‘লোকের যেন আর খেয়েদেয়ে কাজ নেই, খালি আমাকে মারার জন্যে 
উঠে পড়ে লেগেছে! ভ্যারানিয়ার কোন শক্র নেই, তারমানে আমারও নেই । কে 
আমাকে মারতে আসবে? খামোকা ঝামেলা!' 
ক্ষোভ প্রকাশ করতে গিয়ে অনেক কথা বলে ফেলল দিমিত্রি। চুপ করে গেল 
হঠাৎ । নীরবে দেখল তিন গোয়েন্দাকে! এক মুহূর্ত ভাবল কি যেন! তারপর বলল, 
“তোমরা, ডিজনিল্যাণ্ড যাবে আমার সঙ্গে? তোমাদের তো সব চেনা, দেখাবে 
আমাকে? খুব খুশি.হব । বডিগার্ডের বদলে বন্ধুরা সঙ্গে থাকলে দেখেও মজা পাব 
অনেক বেশি । চল না!' 
দিমিত্রির হঠাৎ এই অনুরোধে অবাক হল তিন গোয়েন্দা ৷ দ্রুত আলোচনা 
করে নিল নিজেদের মাঝে. । সারাটা দিন পড়ে আছে সামনে, কিছুই করার নেই 
০১০৯৮-:৬৮৪৬৯৭৮০০১৯-৮১৮২৭ 
রোলস রয়েসে টেলিফোন রয়েছে। স্যালভেজ ইয়ার্ডে মেরি চাচীকে ফোন 
করল কিশোর । জানাল, ওর ফিরতে দেরি হবে । সোনালি রিসিভারটা ক্রেডলে 
রেখে ফিরে চাইল । অবাক চোখে তাকিয়ে আছে দিমিত্রি। 
গিয়ে উঠে বসল দিমিত্রি ডাকল। 
রাজকুমারের গাড়িতেই যেতে পারবে গোয়েন্দা । হ্যানসনকে রোলস 
রয়েস নিয়ে চলে যেতে বলল কিশোর ৷ তারপর গিয়ে উঠে বসল লিমোসিনে। মুসা 
আর রবিনও উঠল । সামনে শোফারের পাশে বসেছে লম্বা লোকটা । 
কালো গাড়িটায় উঠল অন্যরা । গাদাগাদি ঠাসাঠাসি করে বসতে হল । গাড়িটা 


১৯২ ভলিউম-১ 


দেয়া হয়েছে। 

‘খুব রাগ করবেন, ডিউক রোজার, মুখ গোমড়া করে রেখেছে লম্বা লোকটা । 
'ঝুকি নিতে নিষেধ করেছেন তিনি 

'কোন ঝুঁকি নিইনি, লুথার,' কড়া গলায় বলল দিমিত্রি। "তাছাড়া ডিউক 
রোজারের আদেশ মানতে আমি বাধ্য নই; আমার আদেশ মেনে চলার সময় এসে 
গেছে তার । আর মাস দুয়েক পরই রাজা শাসন করব আমি । আমার কথাই তখন 
আইন, তার নয় ।' শোফারকে বলল, “রিগো. খুব সাবধানে চালাবে । এট: তোমার 
ভ্যারানিয়া নয়, যে প্রিসের গাড়ি দেখলেই রাস্তা ছেড়ে দেবে লোকে । ট্রাফিক 
আইন মেনে চলবে পুরোপুরি । আর কোনরকম অঘটন চাই না আমি? 

TE PREP EO UE রাড 
মাথা ঝৌকাল শোফার। গাড়ি ছেড়ে দিল 

মসৃণ গতিতে এগিয়ে চলেছে লিমেসিন, গতি মাঝারি । কোনরকম গোলমাল 
করল না আর শোফার। ঠিকঠাক মেনে চলল সব ট্রাফিক আইন। খুব সর্তক! 

পয়তালিশ মিনিট লাগল ডিজনিল্যান্তে পৌছাতে । সারাটা পথ তিন 
গোয়েন্দাকে প্রশ্রর পর প্রশ্ন করে এসেছে দিমিত্রি। আমেরিকা, বিশেষ করে 
ক্যালিফোর্নিয়া স্মপর্কে জেনেছে অনেক কিছু। কখনও বাংলাদেশে আসেনি 

মার। প্রায় কিছুই জানে না দেশটা সম্পর্কে । কিশোরের কাছে জানল অনেক 
কিছু। মুগ্ধ হয়ে গেল রাজকুমার ৷ বলল, সুযোগ আর সময় পেলেই বাংলাদেশে ঘুরে 
ঘাবে সে। দেখবে ধানের খেত, মেঘনার চর, পদ্মার ঢেউ...শুনবে সন্ধ্যায় চৈতী 
শালিকের কিচির মিচির, বীশ বনের ছায়ায় দোয়েলের শিস, চাদনী রাতে শেয়ালের 

গাড়ি পার্ক করল শোফার । নেমে পড়ল ছেলেরা । কালো গাড়ি থেকে প্রহ্রীরা 
নেমে পড়েছে আগেই । 

ছেলেদের সঙ্গে সঙ্গে চলল ডিউক আর তার দলবল । 

একটা জায়গায় এসে একটু পিছিয়ে পড়ল ডিউক, কিশোরের একেবারে গা 
ঘেষে এল দিমিত্ি । ফিসফিস করে বলল, ওদের ফাঁকি দিতে হবে ৷ গায়ের ওপর 
থেকে খসাতে হবে! 

আস্তে করে মাথা ঝৌকাল কিশোর । | 

পুরো পার্ক চক্কর দিচ্ছে ছোট ট্রেন, বিচিত্র রঙের ইঞ্জিন, কামরা । খুদে স্টেশনে 
লোকের ভিড়। ওখানে এসে দাড়াল চার কিশোর ! স্টেশনে এসে থামল একটা 
ট্রেন। পিলপিল করে নেমে এল যাত্রীরা, বেশির ভাগই বাচ্চা ছেলেমেয়ে । ওদের 
ee OE TEL Aon UN EOE. OO 
দেবার আগের মুহূর্তে লাফিয়ে একটা বগিতে উঠে বসল চার কিশোর । ডিউককে 


১৩-রূপালী মাকড়সা ১৯৩ 


দেখতে পেল ওরা । প্রাটফর্মে দাড়িয়ে চোখ বড় বড় করে ছেলেমেয়েদের মাঝে 
খুঁজছে দিমিত্রিকে । সরে চলে এল ট্রেন। 

ট্রেনে বসেই পার্কের অনেক কিছু চোখে পড়ে । দেখল দিমিত্রি। কোনটা কি, 
বুঝিয়ে দিল তিন্‌ গোয়েন্দা । বেশ আনন্দেই কাটল সময়টা ৷ পুরো পার্ক একবার 
চক্কর দিয়ে আবার স্টেশনে এসে থামল গাড়ি । দাড়িয়ে আছে ডিউক লুখার । তাকে 
ঘিরে রয়েছে দেহরক্ষীরা ৷ মুখচোখ কালো । নিশ্চয় প্রচুর বকাঝকা খেতে হয়েছে 
ডিউকের কাছে । 

ট্রেন থামতেই চার কিশোরকে দেখে ফেলল ওরা । ছুটে এসে দাড়াল বগির 
সামনে । 

মুখ গোমড়া করে ট্রেন থেকে নামল দিমিত্রি। ঝাঝাল কণ্ঠে বলল, ‘আমার 
সঙ্গে থাকনি তোমরা! ডিউটি ফাকি দিয়েছ। রিপোর্ট করব আমি ডিউক রোজারের 
কাছে।? 

“কিন্তু আ-আমি-*"১ তোতলাতে শুরু করল লুথার । 

'থাম!' ধমকে উঠল দিমিত্রি। তিন গোয়েন্দার দিকে ফিরে বলল, “চল, যাই । 
ইস্‌স (আরও সময় হাতে নিয়ে আসা উচিত ছিল! কত কিছু দেখার আছে 


১7 রর রর; বররন দা যার 
আসার আদেশ দিল ডিউক লুখারকে । শোফার ইংরেজি জানে না। রকি বীচে 
ফেরার পথে মন খুলে কথা বলতে পারল চারজনে । 

অনেক কিছু জানতে চাইল রাজকুমার । খুলে বলল সব তিন গোয়েন্দা । কি 
করে একসঙ্গে হয়েছে ওরা, কি করে গোয়েন্দা হওয়ার শখ জেগেছে, কি করে দেখা 
করেছে বিখ্যাত চিত্রপরিচালক মিটার ডেভিস কিসটোফারের সঙ্গে সব জানাল। 
সংক্ষেপে বলল ভূতুড়ে দুর্গ' আর 'কষ্কাল ঈ দ্বীপ’ অভিযানের 

'ব্রোজাস!' 0s Sins fe Babe sit Ah 2 TET 
একেই বলে জীবন! আহা, আমেরিকান ছেলেরা কত স্বাধীন! ইস্স্‌, কেন যে 
রাজকুমার হয়ে জন্মালাম! আর ক'দিন পরেই কাধে চাপবে মস্ত দায়িত্ব । রাজ্য 
শাসন..আরিববাপরে: ভাবলেই হাত-পা হিম হয়ে আসে!.--স্বাধীন হব, হুহু! বাড়ি 
থেকেই বেরোতে দেয়া হয় না আমাকে! জীবনে কোনদিন স্কুলের মুখ দেখিনি! 
বাড়িতে শিক্ষক রেখে পড়াশোনা করিয়েছে! হাতে গোনা কয়েকজন বন্ধু আছে 
আমার, দেশে ।...সত্যি বলছি, জীবনে. এই প্রথম কয়েক ঘন্টা আনন্দে কাটালাম! 
আজকের দিনটা স্মরণীয় হয়ে থাকবে আমার জীবনে” 

খানিকক্ষণ নীরবতা ৷ ‘তোমরা আমার বন্ধু হবে?" অযাচিত ভাবে হঠাৎ 
জিজ্ঞেস করল দিমিত্রি । খুব খুশি হব!' 

নল বলল মুসা । 


১৯৪ ভলিউম-১ 


'খ্যাংক ইউ!’ হাসল রাজকুমার 1 তোমরা জান না. জীবনে আজই প্রথম তর্ক 
করেছি ডিউক লুথারের সঙ্গে । তোমাদের সঙ্গে মিশেছি, এট: মোটেই ভাল লাগছে 
না তার । জানি, ফিরে গিয়ে সব লাগাবে রিজেন্টের কাছে । ব্যাপারটা মোটেই ভাল 
ভাবে নেবে না রোজার । না নিক আর মাত্র দু'য়েকটা মাস । তারপর ওদের 
পরোয়া কে করে! 

প্রিন্সের কথা নিশ্চয় না মেনে পারবে না ডিউক রোজার," বলল রবিন। 

‘না, পারবে না, বলল দিমিত্রি। “সময় আসুক । বেশ কয়েকটা আঘাত 
অপেক্ষা করছে তার জন্যে! রহস্যময় শোনাল বাজকুমারের গলা । 

রকি বীচে পৌছে গেল গাড়ি ৷ দিগিত্রিকে বলে গেল কিশোর, কোন পথে 
যেতে. হবে । দিমিত্রি তার ভাষায় বলল শোফারকে । 

পাশা স্যালভেজ ইয়ার্ডের বিশাল লোহার গেটের সামনে পৌছে গেল গাড়ি! 

দিমিত্রিকে নামতে অনুরোধ করল কিশোর । ওদের হেডকোয়ার্টার দেখাবে । 

বিষণ্ন ভঙ্গিতে মাথা নাড়ল দিমিত্রি | না রে, ভাই, সময় নেই । আজ রাতে 
ক রা ররর ওরা ভার EAM রাজাদের কিরে যার 
ভ্যারানিয়ায় ।' 

'রাজধানীছেই থাক নিশ্চয়?' জানতে চাইল কিশোর । “নাম কি?' 

হ্যা; ডেনজো । কখনও গেলে দেখবে, কত বড় বাড়িতে থাকি! কয়েকশো 
বছর আগে তৈরি হয়েছিল বিশাল দুর্গের মত বাড়িটা । তিনশো কামরা । বেশির 
ভাগই নষ্ট হয়ে গেছে। ছোট রাজ্য । আয় খুবই কম । বাড়ি মেরামত করারও পয়সা 
নেই আমাদের । অথচ রাজা !.*"নাহ আর দের করতে পারছি না! চলি । আবার 
হয়ত কখনও দেখা হবে, মাই ফ্রেশুস!' 

বন্ধুদের সঙ্গে হাত মিলিয়ে গিয়ে লিমোসিনে উঠল দিমিত্রি! রাজকুমারের গা 
ঘেষে বসল লুখার । দেহরক্ষীরা উঠল । 

পাড়ে রিপার call eG ররর রানের 
কালো এসকট কার। 

গাড়ি দুটো মোড় ঘুরে অদৃশ্য হয়ে যাবার পরেও অনেকক্ষণ ঠায় দাড়িয়ে রইল 
তিন গোয়েন্দা । 

‘একজন রাজকুমার এত ভাল হতে পারে, জানতাম না 1 কথা বলল মুসা ৷ 
‘কিশোর, কি ভাবছ? নিচের ঠোটে চিমটি কাটতে শুরু করেছ..-' 

চোখ মিটমিট করে তাকাল কিশোর । ঠোঁট থেকে সরিয়ে নিল আগুল। 
৮২ চা সলা রাডার 


ins MOET জ্যাক্সিডেন্ট হয়েই যাচ্ছিল! হ্যানসন ঠিক সময়ে গাড়ি 
না থামলে-"কেন, আশ্চর্য লাগেনি তোমাদের কাছে? কোনরকম খটকা লাগেনি? 


রূপালী মাকড়সা ১৯৫ 


'আশ্চর্য! খটকা!" মুসার মতই বিস্থিত হল রবিন । ‘কপাল ভাল, আ্যাক্সিডেন্ট 
হয়নি! এতে আশ্চর্যের কি আছে? 

'আসলে কি বলতে চইিছ, বলে ফেল তো।' বলল মুসা। 
এসে সামনে পড়ল । রোলস রয়েসটাকে দেখতে পায়নি, বললে মোটেই বিশ্বাস 
করব না। লিশ্যয় দেখেছে । ইচ্ছে করলেই গতি বাড়িয়ে আমাদের সামনে দিয়ে 
বেরিয়ে যেতে পারত । বরং ব্রেক কষেছে খ্যাচ করে। সময় মত হ্যানসন পাশ 
কাটাতে না পারলে সোজা গিয়ে লিমোসিনের গায়ে বাড়ি মারত রোলস বয়েস। 
দিমিত্রি যেখানে বসেছিল ঠিক সেখানে । মারাই যেত সে! 

“দুর্ঘটনার আগে হৃশজ্ঞান হারিয়ে ফেলে মানুষ" বলল মুসা ।'রিগোরও সে- 
রকম কিছু হয়েছিল!" 

বিশ্বাস করতে পারছি না ।' এদিক ওদিক মাথা নাড়ল কিশোর “কেন যেন 
মনে হচ্ছে, কোথাও কিছু একটা ঘাপলা রয়েছে ।---যাকগে, এস যাই । চাষী হয়ত 


দুই 


দিন কয়েক পর । 

হেডকোয়া্টারে বসে আছে তিন গোয়েন্দা । 

পাশা স্যালভিজ ইয়ার্ডের ভেতর আবর্জনার স্ুপের তলায় চাপ" পড়ে আছে 
একটা ট্রেলার--মোহাইল হোষ ভাঙাচোরা । ওটাকে মেরামত করে 
নিজেদের গোপন আস্তানা বািয়েছে তিন গোয়েন্দা: কয়েকটা গোপন পথ আছে, 
ওরা তিনজন ছাড়া আর কেউ জানে না! 

কয়েক মিনিট আগে পিয়ন নিয়ে এসেছে সকালের ডাক । ইতিমধ্যেই 
মোট যাটামুটি নাম ছড়িয়ে পড়েছে তিন গোয়েন্দার, অভিনেতা জন EET তার 

টেরর ক্যানলের' সৌজনো ৷ অনেকেই চিঠি লেখে এখন ওদের কাছে। বেশির 
ভাগই বাচ্চা ছেলেমেয়ে, কিংবা ধনী বিধবা; কারও হয়ত বল হারিয়ে গেছে, কেউ 
এক বাঝ চিউইং গাম খুঁজে পাচ্ছে না, কিংবা কোন বিধবার আদরের বিড়ালটা 
হয়ত কয়েকদিন অগে বাড়ি থেকে বেরিয়েছে, আর ফেরেনি । খুজে বের করে 
দেবার ডাকু আসে | গ্রাহ্য করে না কিশোর । এসব সাধারণ কাজ হাতে নেবার 
কোন ইঙ্ছেই নেই ভার - যদিও মুসার খুবই আগ্রহ, চিঠিগুলো সোজা ময়লা ফেলার 
ঝুড়িতে নিক্ষেপ করে গোয়েন্দাপ্রধান। 

হারিয়ে যাওয়া প্রিয় কুকুরটা খুজে দেবার অনুরোধ করে চিঠি পাঠিয়েছে এক 
বিধবা । এটাই পড়ছে রবিন, এই সময় বাজল টেলিফোন । 


১৯৬ ভলিউম 


তিন গোয়েন্দার ব্যক্তিগত টেলিফোন  ইয়ার্ডের কাজে চাচা-চাচীকে সাহায্য 
করে ওরা অবসর সময়ে । পারিশ্রমিক হিসেবে মেরিচাটীর হাতে তৈরি আইসক্রীম- 
কেক আর হট-চকলেট ছাড়াও নগদ কিছু টাকা পায় রাশেদ চাচার কাছ থেকে । 
ওখান থেকেই টেলিফোনের বিল দেয় ওরা । গোয়েন্দাগিরি করে সেফ শখে, এর 
জন্যে টাকাপয়সা নেয় না মক্কেলের কাছ থেকে । 

ছোঁ মেরে রিসিভার তুলে নিল কিশোর । 

'হ্যালো, বলল গোয়েন্দাপ্রধান। "তিন্‌ গোয়েন্দা । কিশোর পাশা বলছি !' 

'গুড় মর্নিং কিশোর, স্পীকারে গমগম করে উঠল ভারি কণ্ঠস্বর । আগের মত 
মাইক্রোফোনের সামনে আর রিসিভার ধরতে হয় না. নতুল ব্যবস্থা করে নিয়েছে 
কিশোর । টেলিফোন লাইনের সঙ্গে কায়দা করে স্পীকারের যোগাযোগ ঘটিয়ে 
দিয়েছে । ওপাশ পেকে কেউ কথা বললেই বেজে উঠে স্পীকার : হেডকোয়ার্টারে 
বসা সবাই একসঙ্গে শুনতে পায় কথা । 

রিসিভারে চেপে বসল কিশোরের আঙুল । চোখ বড় বড় হয়ে গেছে মুলা আর 
রবিনের ৷ কান খাড়া হয়ে গেছে: মিস্টার ডেভিস ক্রিস্টোফার! 

কিশোর, তোমাকে পেয়ে যাওয়ায় ভালই হল.' আবার বললেন 
চিত্রপ্রিচালক, "শিগগিরই একজন দেখ' করতে যাচ্ছে তোমাদের সঙ্গে ।' 

'দেখা করতে আসছে? কোন কেস, স্যার?" 

“টেলিফোনে কিছুই বলা যাবে না. জবাব দিলেন চিত্রপরিচালক । "খুব গোপন 
ব্যাপার । তার সঙ্গে দীর্ঘ সময় কথা বলেহি আমি । অনেক কিছু জেনেছি, বুঝেছি! 
তোমাদের পক্ষেই সুপারিশ করেছি আমি আশা করি, নিরাশ করবে না। হ্যা, 

এক প্রস্তাব আসছে তোমাদের কাছে আগে থেকেই হুঁশিয়ার করে 

রাখছি । ভেবেচিন্তে কাজ কর ।-- “রাখলাম ।' 

লাইন কেটে গেল ওপাশে ! রিসিভারের দিকে এক মুহূর্ত চেয়ে রইল কিশোর 
ধীরে ধীরে নামিয়ে রাখল ক্রেডলে ৷ স্বন্ধ নীরবতা ট্রেলারের ভেতর । 

‘কি মনে হয়? আরেকটা কেস?" অনেকক্ষণ পর কথা বলল রবিন 

কিশোর কিংবা মুসা । কিছু বলার আগেই বাইরে শোনা গেল মেরিচাচীর 
ডাক । ট্রেলারের স্কাইলাইটের খোলা জায়গা দিয়ে বাতাস ঢোকে, ওখান দিয়েই 


“কিশোর! বেরিয়ে আয় তো! একজন লোক দেখা করতে এসেছে তোর 
সঙ্গে।' 

কয়েক পর। দুই সুডূঙ্গের মস্ত পাইপের ভেতর দিয়ে হামাগুড়ি দিয়ে 
এগিয়ে চলেছে তিন গোয়েন্দা । একজনের পেছনে আরেকজন । চল্লিশ ফুট লঙ্কা 
পাইপ, হাঁটুতে খুব ব্যথা পেত আগে । তাই পুরানো কাপের্ট কেটে পেতে দিয়েছে 
ওরা ভেতরে । 


রূপালী মাকড়সা ১৯৭ 


লোহার পাতটা সরাল কিশোর । বেরিয়ে এল তাদের ওয়ার্কশপে । তার 
টি শন ১ 
দিয়ে বেরিয়ে এল ওরা জঞ্জালের বেড়ার অন্য পাশে ৷ 

মেরিচাীর কাচঘেরা অফিসের পাশে একটা ছোট্ট গাড়ি । বনেটে ঠেস দিয়ে 


দাড়িয়ে আছে এক তরুণ ' 
দেখাযাতুই তাকে চিনল তিন গোয়েন্দা । দিমিত্রির সঙ্গে কালো এসকর্ট কারে 
ছিল ওই যুবক । 


'হাল্লো!' তিন গোয়েন্দাকে দেখেই সোজা হয়ে দীড়াল যুবক । হেসে এগিয়ে 
এল : “আবার আমার সঙ্গে দেখা হয়ে যাবে, নিশ্চয় ভাবনি? সেদিন তো পরিচয় 
হয়নি, আজ হয়ে যাক । আমি বব ব্রাউন 1-"এই যে, আমার আইডেনটিটি ।' 

পরিচয়পত্র দেখাল ঘবুক ! সরকারী সিল-ছাপ্পর মারা । 

‘আমি সরকারী লোক,” কার্উটা আবার পকেটে রাখতে রাখতে বলল যুবক : 
'জরুরি কিছু কথা আছে, ৷ নিরাপদে বলা যাবে কোথায়? 

"আসুন!" ভাবনা চলছে কিশোরের মাথায়! সরকারী লোক, তিন গোয়েন্দার 
কাছে এসেছে! জরুরি কথা! মিস্টার ডেভিস ক্রিন্টোফারও বার বার হুঁশিয়ার 
করেছেন । নাহ্‌, কিছু বুঝতে পারছে না সে। 

তিন গোয়েন্দার ওয়ার্কশপে ববকে নিয়ে এল কিশোর । পুরানো দুটো 
চেয়ারের একটাতে বসতে দিল অতিথিকে ৷ নিজে বসল আরেকটায় ! মুসা আর 
রবিন বসল দুটো বাক্সের ওপর । 

হয়ত বুঝতে পারছ, কেন এসেছি?' কথা শুরু করল বব? তাকাল তিন 
গোয়েন্দার দিকে । 

কেউ কোন কথা বলল না। 

ব্যাপারটা ভ্যারানিয়ার প্রিন্স দিমিত্রিকে নিয়ে” বলল আবার বব। 

“প্রিন্স দিমিত্রি!' ভুরু কুচকে গেছে মুসার । ‘কেমন আছে সে?’ 

‘ভাল । তোমাদেরকে তার শুভেচ্ছা জানিযেছে।' কিশোরের দিকে তাকাল 
বব। ‘দু'দিন আগে ওর সঙ্গে কথা হয়েছে আমার | আগামী দু'হপ্তার মধ্যেই 
অভিষেক অনুষ্ঠান শুরু হবে | তোমাদেরকে দাওয়াত পাঠিয়েছে সে ৷' 

'ইয়াল্লা! চেঁচিয়ে উঠল মুসা। ইয়োরোপে যাব! সত্যি বলছেন তো, 

‘সত্যিই বলছি, হাসল বব | ‘তোমরা তার বন্ধু । আমেরিকার আর কোন 
ছেলেকেই সে চেনে না । দেশেও বন্ধুবান্ধব নেই খুব একটা তাছাড়া, ভ্যারানিয়ায় 
কে যে তার বন্ধু, আর কে নয়, বোঝা খুবই মুশ'কল। রাজকুমারের সঙ্গে ভাল 
ব্যবহার করবে সবাই, তাকে তোয়াজ করে খুশি রাখতে চাইবে, এটাই স্বাভাবিক । 
এতে আর যাই হোক, বন্ধুত্ব গড়ে ওঠে না তাই, সত্যিকারের কয়েকজন বন্ধুকে 
কাছে রাখতে চায় অভিষেকের সময় :.--আসল কথা কি জান, আইডিয়াটা আমিই 


১৯৮ ভডলিউম-১ 


টুকিয়েছি তার মাথায় ।' 

'আপনিণ?' বব কথা বলল । “কেন?' 

কারণ, আমাদের, মানে আমেরিকানদের কিছু স্বার্থ জড়িত রয়েছে, বলল 
বব। ‘শান্তির দেশ ভ্যারানিয়া, অন্তত এতদিন তাই ছিল। কোন শক্ত নেই, 
সুইজারল্যাপ্ডের মত । ওভাবেই থাকুক, এটাই চায় আমেরিকান সরকার ৷ কোন 
শক্রদেশ ওখানে আস্তানা গেড়ে আমাদের অসুবিধে করুক, এটা মোটেই কাম্য 
নয়।' 

'কিন্তু” এতক্ষণে কথা বলল কিশোর ৷ 'ভ্যারানিয়ার মৃত ছোট দরিদ্র একটা 
দেশ কি এমন দিতে পারে আমেরিকাকে?" 

‘পারে, পারে। ছোট বলে ইদুরকে উপেক্ষা করা উচিত না সিংহের। 
ভ্যারানিয়া একটা স্পাই বেস, দুনিয়ার সব দেশের গুপ্তচরদের স্বর্গ । যাকগে, ওসব 
বলার দরকার নেই এখন । তো, তোমরা যাবে? 

চোখ মিটমিট করছে তিন কিশোরই । যাবার জন্যে ওরা এক পায়ে খাড়া। 
কিন্তু কিছু সমস্যা আছে। যেমন, এতদূরে অজানা অচেনা জায়গায় যেতে মত 
দেবেন কিনা অভিভাবকেরা, খরচ দেবেন কিনা ইত্যাদি। বব ব্রাউনকে জানাল 
ওরা সেকথা। 

'ওসর কোন সমস্যাই. না, বলল বব। “রবিন আর মুসার বাবাকে ফোন 
করবেন মিস্টার ক্রিস্টোফার তোমাদের সব দায়িতু আমার ওপর, সেকথা বলে 
দেবেন । কিশোরের চাচীর সঙ্গে আমি কথা বলব । মনে হয় না অরাজী হবেন। আর 
টাকা পয়সার কোন ভাবনা নেই । সব খরচ বহন করবে আমাদের সরকার । দেশের 
একটা সম্মান আছে, সেটা বজায় রাখতে হবে। যত খুশি খরচ কর ভ্যারানিয়ায়, 

পুরোদন্ুর আমেরিকান সেজে থেক, কোন বাধা নেই ।' 

রা কিন্তু 
কিশোরের চেহারা দেখে বোঝা গেল না খুশি হয়েছে কি না। 

“কিন্ত” ভুকুটি করল কিশোর, “আমেরিকান সরকারের এত গরজ কেন? টাকা 
পয়সা খরচের ব্যাপারে কোন দেশের কোন সরকারই দরাজহস্ত নয় । আমাদের 
সরকারও এর বাইরে নন ।' 

‘মিস্টার ক্রিস্টোফার বলেছেন, তোমরা খুব বুদ্ধিমান) হাসল বব। বুঝতে 
পারছি, ঠিকই বলেছেন। ঠিক আছে, বলেই ফেলছি। জুনিয়র এজেন্ট হিসেবে 
তোমাদেরকে ভ্যারানিয়ায় পাঠাতে চাইছেন ইউ এস সরকার । 

'তারমানে."তারমানে প্রিন্স দিমিত্রির ওপর গুপ্তচরগিরি করতে..." হতবুদ্ধি 
হয়ে গেছে যেন মুসা । 

জোরে জোরে মাথা নাড়ল বব। ‘মোটেই না। তবে চোখ খোলা রাখবে । 
সন্দেহজনক যে-কোন ঘটনা চোখে পড়ুক, কিংবা কথা কানে আসুক, সঙ্গে সঙ্গে 


রূপালী মাকড়সা ১৯৯ 


রিপোর্ট করবে । ভেতরে ভেতরে সাংঘাতিক কিছু একটা ঘটছে ভ্যারানিয়ায়। 
শিগগিরই হয়ত বিস্ফোরণ ঘটবে । কি হচ্ছে বা হবে, কিছু জানি না আমরা । সেটা 

'আশ্চর্য!' ভুরু কুঁচকে আছে কিশোর । “আমি জানতাম, গোপন খবর জানার 
অনেক উৎস আছে সরকারের" 

মানুষ নিয়েই গঠিত হয়েছে সরকার” বাধা দিয়ে বলল বব “তাছাড়া, 
ভ্যারানিয়ায় কোন গোপন খবর খুবই, শক্ত ব্যাপার! ছোট্ট দেশ ওটা, কিন্তু এমন 
কিছু মানুষের জন্ম দিয়েছে, দেশের জন্যে বিনা দ্বিধায় যারা প্রাণ দিয়ে দিতে 
পারে দরিদ্র, তবু লোভী নয় ওদেশের মানুষ । বাইরের কোন সাহায্য ছাড়াই 
চালিয়ে নিয়েছে এতদিন । ওদের ভাঙা হয়ত সহজ, কিন্তু মচকানো প্রায় অসম্ভব । 
না খেয়ে থাকতে রাজি, তবু কারও কাহে হাত পাতবে না। যেচে পড়ে কেউ 
সাহায্য দিতে গেলেও নেবে না । দেশের স্বাধীনতাকে বড় বেশি মর্ধাদা দেয় ওরা!” 
থামল সে । তারপর বলল, “তবে মন্ধায়ও খারাপ লোক আছে । ভ্যারানিয়ার বর্তমান 
রিজেন্ট, ডিউক রোজার বুরবন, তেমনি এক লোক । এটা অবশ্যই আমাদের 
সন্দেহ'। তা না-ও হতে পারে । আমাদের সন্দেহ, দিমিত্রিকে খ্রি হতে দেবে না 
সে কিছুতেই । অভিষেক অনুষ্ঠানই হতে দেবে না। রাজ্য শাসন করছে অনেক দিন 
থেকে, OM ON ROE পারবে হযে AEE CO কোন SEN 
, সেই হবে এর হোতা ।' 

‘নীরব রইল তিন কিশোর। খুশি খুশি ভাষটা চলে গেছে মুসা আর রবিনের 
চেহারা থেকেও । 

নিরপেক্ষ একটা দেশ, এর ঘরোয়া ব্যাপারে বাইরের কারও নাক গলানো 
উচিত না, আবার বলল বব । “কিন্তু গুজব ছড়িয়ে পড়েছে, শিগগিরই সাংঘাতিক 
কিছু একটা করতে যাচ্ছে ডিউক রোজার, তখন আর ঘরোয়া থাকবে না 
ব্যাপারটা । বুঝতেই পারছ, আমাদের অস্বস্তির যথেষ্ট কারণ রয়েছে। আমরা 
জানতে চাই, কি ঘটাতে যাচ্ছে রোজার । আমরা, বড়রা প্যালেসের ধারেকাছে 
ঘেঁষতে পারব না। দিমিত্রিও আমাদের কাছে মুখ খুলবে না কিছুতেই । তবে, 
কাছে. মনের কথা বলেও ফেলতে পারে প্রিন্গ। গোলমালটা কি ঘটতে যাচ্ছে, 
আগেভাগে একমাত্র তোমাদের পক্ষেই জানা সম্ভব। তাছাড়া, ক্ষমতায় যারা 
রয়েছে, তোমাদেরকে সন্দেহ করবে না । অসতর্ক হয়ে কিছু একটা করে বসতে 
পারে তোমাদের সামনেই, যাতে অনেক কিছুই ফাস হয়ে যাবে।' 

এবারও কেউ কিছু বলল না শ্রোতারা 

'তো, আসল কথায় আসা যাক,’ বলল বব । ‘কাজটা নিচ্ছ তোমরা? 

কিশোরের দিকে চেয়ে অপেক্ষা করে রইল মুসা আর রবিন। সিদ্ধান্তের ভার 


২০0০ তলিউম-১ 


গোয়েন্দাপ্রধানের ওপরই ছেড়ে দিল ওরা নীরবে । 

গভীর চিন্তায় ভুবে আছে কিশোর, নিচের ঠোটে চিমটি কাটছে একনাগাড়ে । 

'রাজনীতিতে জড়ানর কোন ইচ্ছেই আমার নেই, হঠাৎ বলে উঠল কিশোর । 
“তাছাড়া ওসব করার বয়েসও হয়নি এখনও, কিছুই বুঝি না । দেশের জন্যে 
ঘামানর অনেক বড় বড় মাথা রয়েছে । আমাদের কাজ ওসব ময় । তবে হ্যা, 
আমাদের অভিভাবকদের খুলে বলতে হবে সব কথা । তারা যদি মত দেন, যাব । 
সে-ও শুধু প্রিপ্স দিমিত্রিকে সাহায্য করতেই, আর কোন কারণে নয় ॥' 

'ব্যস ব্যস, ওতেই চলবে, হাত তুলল বব। 'বন্ধুকেই সাহায্য কর তোমরা । 
তবে একটা কথা । নিজে থেকে থুণাক্ষরেও বিপদের আভাস দেবে না দিমিত্রিকে । 
সে যদি বলে, বলুক । তোমরা কি কারণে, গেছ, এটাও যেন কেউ না জানে। 
প্যালেসের সবাই জানবে, তোমরা বেড়াতে গেছ । খবরদার, অপরিচিত কারও 
বছর আগে এক মোটর দুর্ঘটনায় মারা গেছেন তার বাবা । তখন থেকেই কোন 
কারণে ডিউকের উপর খেপে আছে ভ্যারানিয়ার জনসাধারণ ৷ ওকে দেখতে পারে 
না তারা । যদি জানে, তোমরা স্পাই, বারুদে জলন্ত ম্যাচের কাঠি পড়বে । কাজেই 
চোখ খোলা রাখবে, কান সজাগ রাখবে, মুখ বন্ধ রাখবে ।' 

“তাহলে এবার অভিভাবকদের... বলতে গিয়ে বাধা পেল রবিন; 

'বলেছিই তো, সে ভার আমার, বলে উঠল বব। “তাহলে উঠি । তোমরা 
যাবার জন্যে তৈরি হওগে ৷ কালই ফ্লাইট ।' 


তিন 


ভ্যারানিয়া! রাজধানী ডেনজো! 

পাথরের ব্যালকনিতে দাড়িয়ে আছে রবিন। দৃষ্টি সামনে প্রসারিত । দেখছে 
টালির ছাতে, গাছের মাথায় । সরকারী" ভবনগুলোর উচু টাওয়ারের চূড়াগুলোকে 
মনে হচ্ছে সোনার পাতে মোড়া । ঝিরঝিরে বাতাসে দুলছে গাছের ডাল, প্যালেসের 
দিকে মাথা নুইয়ে বার বার. অভিবাদন জানাচ্ছে যেন। প্রায় আধ মাইল দূরে ছোট 
একটা পাহাড় চূড়ায় দাড়িয়ে আছে এক বিশাল গির্জার সোনালি গনুজ । 

নিচে তাকাল রবিন । রাজপ্রাসাদের পাথর মোড়ানো আঙিনায় কয়েকটা 
মেয়ে! হাতে ঝাড়ু আর বালতি । ঘষেমেজে পরিষ্কার করছে প্রতিটি চৌকোণা 
পাথর। র 

পাচতলা পাথরের প্রাসাদের পেছনে বইছে ডেনজো নদী | চওড়া, খরস্রোতা । 
পুরো শহরটাকে পাক দিয়ে ঘিরে রেখেছে যেন রূপকথার বিশাল কোন রাক্ষুসে 


রূপালী মাকড়সা ২০১ 


অজগর ৷ নদীতে ছোট ছোট নৌকা, দাড় বেয়ে উজানভাটি করছে ধীরেসুস্থে 
অপরুপ দশা । ভিনঙলার কোণের দিকে এই ব্যালকনিতে দীড়িরে সবই চোখে 
পড়ছে রবিনের । 

“ক্যালিফোর্নিয়ার সঙ্গে কোন মিল নেই ।' বিশাল জানালা টপকে এসে 
ব্যালকনিতে নেমেছে মুসা । রবিনের পাশে এসে দাড়াল! “অনেক পুরানো শহর! 
দেখেই বোঝা যায়।' 

'তেরোশো পয়তিরিশ সালে প্রতিষ্ঠিত হয়েছিল, বলল রবিন । নতুন কোথাও 
ইরা ভাসে পরার রাগে জে ররর 
বাড়ি থেকে একটা বই নিয়ে নিয়েছিল সঙ্গে, প্লেনে বসে পড়েছে। 'বার বার 
আক্রমণ করেছে হানাদাররা, ধ্বংস করে দিয়েছে: প্রতিবারেই আবার নতুন করে 
গড়া হয়েছে শহর । তবে, সে-সবই ষোলোশো পঁচাত্তরের আগে । তারপর ঘটল 
বিদ্রোহ রাজ পরিবারের বিরুদ্ধে। সেই বিদ্রোহ দমন করেন প্রিন্স পল, রাতারাতি 
জাতীয় হীরো বনে গেলেন তিনি | আমাদের জর্জ ওয়াশিংটনের মত । আবার গড় 
হল শহর । সে-ই শেষ! এখন যা কিছু দেখছ, বেশির ভাগই তৈরি হয়েছে সেই 
তিনশো বছর আগে । নতুন শহর একটা গড়ে উঠছে অবশ্য, তবে এখান থেকে 
সেটা দেখা যায় না!” 

'পুরানোটাই ভাল লাগছে আমার, বলল মুসা । আচ্ছা, দেশটা কত বড়, 
বলতে পার? 

"মাত্র পঞ্চাশ বর্গ মাইল, বলল রবিন খুদে একুটা দেশ । ওই যে দূরে 
পাহাড়গুলো দেখা যাচ্ছে, ওটা ভ্যারানিয়ার সীমান্ত পাহাড়ের দাত গাছে 
এদেশের ভেতরে, ওপাশটা অন্য দেশ । ডেনজো নদীর উজান বেয়ে গেলে মাইল 
সাতেক হবে প্রচুর আঙুরের ফলন হয়, এর ওপর ভিত্তি করে গড়ে উঠেছে অনেক 
যদ চোলাইয়ের কারখানা । মসলিন জাতের মিহি কাপড় তৈরির কারখানা আছে 
বেশ কিছু। তবে, বেশির ভাগ বিদেশী টাকা আসে টুরিস্টদের কাছ থেকে 
দেশটার অপরূপ সুন্দর দৃশ্য দেখার জন্যে আসে তারা, ভিড় করে থাকে সার 
বছরই ৷ শুধু এ কারণেই, বেশির ভাগ দোকানদার আজও পুরানো ফ্যাশন জিইয়ে 
রেখেছে । পুরানো ধাচের পোশাক পরে, আচার ব্যবহার, কথাবার্তার ধরনও 
তিনশো বছরের পূরানো---' 

‘বাব্বাহ্‌! পুরোপুরি ভূগোলের ক্লাস!’ ব্যালকনিতে নেমে এসেছে কিশোর । 
পরনে স্পোর্টস শার্ট, বোতাম আটছে। সামনের দৃশ্য একবার দেখেই সমঝদারের 
মত মাথা নাড়ল। ‘নাহে, সুন্দর বলতেই হবে! সিনেমার সেটের জন্যে তৈরি করে 
রাখা হয়েছে যেন! মাস্টার সাব, বলতে পার গির্জাটার নাম কি? ওই যে পাহাড়ের 
চূড়ায় ---' _ 

'‘স্বেইন্ট ডোমিনিকস,' সঙ্গে সঙ্গেই জবাব দিল রবিন। 'দেশের সবচেয়ে বড় 


২০২ ভলিউম-১১ 


গির্জা, একমাত্র সোনালি গম্বুজ । দুটো বেলটা ওয়ার ! বায়েরটাতে মোট আটটা ঘন্টা 
গির্জার কাজে আর জাতীয় ছুটির দিনগুলোতে বাজানো হয় । ডানের টাওয়ারে 
আছে মাত্র একটা । অনেক পুরানো, বি-শা-ল! নাম, প্রিন্স পলের ঘন্টা । ইতিহাস 
আছে ওটার । যোলোশো পচাত্তরে বিদ্রোহের সময় ওই ঘন্টা বাজিয়ে ভক্তদের 
ছুটে এসেছিল ক্রুদ্ধ জনতা, ধুলোয় মিশিয়ে দিয়েছিল বিদ্রোহীদের ৷ এরপর থেকে, 
রাজপরিবারের কাজেই শুধু ব্যবহার করা হয় ঘন্টাটা ।' 

'যেমন?' আগ্রহী হয়ে উঠেছে কিশোর 

যখন কোন প্রিন্সের অভিষেক অনুষ্ঠান হয়, মানে মুকুট পরানো হয়, তখন 
একশো বার বাজানো হয় ওই ঘন্টা, ধীরে ধীরে ; যখন কোন রাজকুমার জন্য নেয়, 
সময় বাজে পঁচাত্তর বার! ঘন্টাটার শব্দ বেশ গুরুগভীর, তিন মাইল দূর থেকে 
শোনা যায় আওয়াজ!" 

'মাস্টারি লাইনে গেলেই ভাল করতে, নধি, হাসল মুসা । 'খামোকা 
গোয়েন্দাগিরি করতে এসেছ ।' 
হবে । রয়্যাল চেম্বারলেন* খবর দিয়ে গেছে, আমাদের সঙ্গে নাস্তা করবে প্রিন্স ।' 

'তাই তো! খাবার কথা তো ভূলেই গিয়েছিলাম, বলে উঠল মুসা! ‘পেটের 
ভেতর ছুচোর কেতৃন শুরু হয়ে গেছে।' 
যে যা খুশি করতে পারবে । এটা রাজবাঁড়, এখানে কিছু নিয়ম-কানুন আছে । 
ওগুলো মেনে চলতে হবে । খিদে লাগলেই খেতে বসে যেতে পারবে না। ওদের 
সময় হলে ডাকবে ।' মুষড়ে পড়া মুসার দিকে চেয়ে হাসল । 'এস, বসে না থেকে 
যন্ত্রপাতিগুলো ঠিকঠাক করে রাখি । দেখতে হবে, সত্যিই কাজ করে কিনা 
ওগুলো । ভুলে যেয়ো না মন্ত দায়িত্ব নিয়ে এসেছি আমরা ৷' | 

কিশোরের পেছন পেছন ঘরে এসে ঢুকল ওরা আবার । মস্ত একটা ঘর উঁচু 
ছাত | পাথরের দেয়াল কাঠের তক্তায় ঢাকা । হাত পিছলে যায়, এত মসৃণ । হয় 
ফুট চওড়া বিশাল এক পালক্ক, একটাতেই তিনজনে ঘুমিয়েছে ওরা । ওটার মাথার 
দিকে দেয়ালের গায়ে একটা খোদাই কাজ, রাজপরিবারের প্রতীক চিত্ত । 

একটা টেবিলের ওপর রয়েছে ওদের ব্যাগ । গত রাতে শুধু পাজামা আর 
টুথ্বাশ বের করেছিল । 


* রাজ পরিবারের লোকজন আর বাড়িঘর দেখাশোনার ভার থাকে যার ওপর । আগের 


রূপালী মাকড়সা ২০৩ 


অনেক রাতে রাজপ্রাসাদে পৌছেছে ওরা গতকাল । নিউ ইয়র্ক থেকে জেট 
প্লেনে প্যারিস, সেখান থেকে বিরাট এক হেলিকপ্টারে চেপে এসে নেমেছে 
ভেনজোর খুদে বিমান-বন্দরে ৷ বাইরে অপেক্ষা করছিল গাড়ি, ওদেরকে অভ্যর্থন' 
করে গাড়িতে তুলেছে রয়্যাল চেম্বারলেন। বিশেষ মীটিডে ছিল তখন দিমিত্রি 
বন্ধুদের সঙ্গে রাতে দেখা করতে অসংখ্য থাম আর অনেক গলিঘুজি পেরিয়ে (মুসার 
মনে হয়েছে কয়েক মাইল পথ) এই বেডরুমে পৌছে দিয়ে গেছে ওদেরকে 
চেহারলেন। এতই ক্লান্ত হয়ে পড়েছিল ওরা, কোনমতে 'পোশাক ছেড়ে, পাজামা 
পরে, দাত মেজেছে। তারপরই এসে লম্বা হয়ে শুয়ে পড়েছে বিহথানায় 

ব্যাগ খুলে জামাকাপড় বের করল ওরা । গোছগাছ করল । প্রায় পাচশে' 
বছরের পুরানো একটা দেয়াল আলমারিতে তুলে রাখল ওগুলে'। অন্যান্য 
জিনিসপত্রও সব তুলে রাখল আলমারির তাকে, তিনটে জিনিস ছাড়া । 

তিনটে ক্যামেরা! দেখতে আর সব ক্যামেরার মতই. তবে হবি তোলা ছাড়াও 
আরও কিছু কাজ করে ওগুলো । বেশ বড়সড়, দামি জিনিস । চাঁদিতে বিচিত্র 
ঘ্যাশার। রেডিও হিসেবেও ব্যবহার করা যায় ক্যাদেরাগুলোকে । ভেতরে বসানে 
আছে আধুনিক সুস্ যন্ত্রপাতি, শক্তিশালী একটা ওয়্যারলেস সেট ফ্ল্যাশারটা 
আ্যান্টেনারও কাজ করে! ছবি তোলার ভঙ্গিতে ওই ক্যামেরা চোখের সামনে তুলে 
খুব নিচু গলায় কথা বললেও সেটা পৌছে যাবে মাইল দশেক দূরের গ্রাহকযন্ত্রে ৷ 
শুধু পাঠানই না, মেসেজ ধরতেও পারে পরিষ্কার | বদ্ধ ঘরের ভেতর থেকেও এর 
সীমানা দুই মাইল 

মাত্র দুই ব্যাণ্ডের কমুনিকেশন, নির্দিষ্ট একটা চ্যানেলে যাতায়াত করে এর 
শব্দ, ঠিক ওই চ্যানেলেই টিউন করা না থাকলে কোন রেডিও বা গ্রাহকষযন্ত্রই 
ধরতে পারবে না মেসেজ । অসাধারণ একটা যন্ত্র। ওদের জানামতে এমন আর 
একটা মাত্র যন্ত্র আছে সারা ভ্যারানিয়ায়, সেটা আমেরিকান এমব্যাসিতে, বর 
ব্রাউনের কাছে। 

লস ত্যার্জেলেস থেকে একই প্লেনে তিন গোয়েন্দার সঙ্গে নিউ ইয়র্কে পৌছেছে 
বক। সেখানে একটা বিশেষ অফিসে নিয়ে গেছে তিন কিশোরকে । যন্ত্রপাতিগুলো 
দিয়েছে, কি করে ব্যবহার করতে হয় শিখিয়েছে । বলেছে, ওদের কাছাকাছিই 
থাকবে সে সব সময়, তবে এমন ভান করবে, যেন চেনে না। যোগাযোগ করতে 
হলে, কোন কিছুর দরকার পড়লে, রেডিওতে জানাতে হবে । এছাড়াও রোজ রাতে 
নিয়মিত একবার যোগাযোগ করে খবরাখবর জানাতে হবে তাকে । 

বিপদ আর পরিস্থিতির গুরুত্ব সম্পর্কে বার বাঁর হুশিয়ার করে দিয়ে বলেছে. 
'হয়ত, সব কিছুই খুব সহজে হয়ে যাবে । কোনরকম বিপদ ঘটবে নাঁ। অভিষেক 
হয়ে যাবে, মাথায় মুকুট পড়বে নতুন প্রিন্স দিমিত্রি। তবে, সে আশা খুবই 
কম।-না না কোন প্রশ্ন নয় । যা বলছি, শুনে যাও চুপচাপ ৷ নিজেদের ব্যাপারে 


২০৪ ডলিউম-১ 


বাইরের কারোর নাক গলানো মোটেই পছন্দ করে না ভ্যারানিয়ানরা । ক্যামেরা 
সঙ্গে নিয়ে ঘুরবে তোমরা, ছবি তুলবে । সতর্ক থাকবে সব সময় । আমেরিকান 
এমব্যাসিতে থাকব আমি ৷ যখন খুশি যোগাযোগ করতে পারবে । এখানেই আমার 
সঙ্গে নয়। ওখান থেকে আলাদা প্লেনে ভ্যারানিয়া। নতুন কোন কিছু জানানর 
ফাস্ট, সেকেণ্ড এবং রেকর্ড, ঠিক আছে?" কপালের ঘাম মুছেছে বব। 

মাথা ধৌকানর সময় কিশোরও ঘাম মুহেছে। এয়ারকণ্ডিশন ঘরেও ঘেমে 
উঠেছিল ওরা । ববের ভাবসাব দেখে ভয়ই পেয়ে গিয়েছিল তিন গোয়েন্দা । 
ফিসফিস করে রকি বীঢে ফিরে যাবার কথাও কিশোরকে বলেছিল মুসা একবার । 
স্পইদের বিপজ্জনক কাজকারবার ছবিতে অনেক দেখেছে । নিজেরাও স্পাইয়ের 
কাজ করবে একদিন, কল্পনাই করেনি তখন! ভাবছে এসব কথা এখন কিশোর । 

তার ক্যামেরা তুলে নিয়ে চামড়ার খাপ খুলল মুসা । খাপের ভেতরে তলায় 
কায়দা করে বসানো ছোট আরেকটা খাপ। ওতে একটা খুদে টেপ-রেকর্ডার ! বেশ 
শক্তিশালী । হাতে নিয়ে ওটা একবার দেখেই রেখে দিল আবার জায়গামত । 

পদ্মিত্রির সঙ্গে দেখা করার আগে, নীরবতা ভাঙল মুসা, 'একবার বৰ 
ব্রাউনের সঙ্গে কথা বললে কেমন হয়? খন্ত্রপাতিগুলো সত্যি কাজ করছে কিনা, 
শিওর হওয়া যায়?" 

“ভাল বলেছ,’ সায় দিল কিশোর : "ব্যালকনিতে গিয়ে খড়বাড়িগুলোর একটা 

ক্যামেরা হাতে ব্যালকনিতে এসে নামল কিশোর | চামড়ার খাপ খুলে বের 
করল যন্ত্রটা । চোখের সামনে ধরে তাকাল দূরের সেইন্ট ডোমিনিক গির্জার দিকে। 
টিপে দিল রেডিওর বোতাম ! 

“ফার্ট বলছি, ভিউ ফাইগারের দিকে চেয়ে নিচু গলায় বলল কিশোর । “কার্ট 
রিপোর্টিং শুনতে পাচ্ছেন?' 

প্রায় সঙ্গে সঙ্গেই জবাব এল । মাত্র তিন হাত দূরে দাড়িয়ে আছে যেন 
কণ্ঠস্বরের মালিক। 'শুনতে পাচ্ছি, বব ব্রাউনের গলা, ঠিক চেনা যাচ্ছে। "কোন 
কথা আছে? 

'বন্ত্রটা পরীক্ষা কর্ছি। প্রিন্স দিমিত্রির সঙ্গে দেখা হয়নি এখনও । একসঙ্গে 
নাস্তা করব। 

'ভাল। সতর্ক থাকবে আমাকে সব সময়ই পাবে? ওভার আযান আউট ।" 

চমৎকার!" আপন মনেই বলল কিশোর । আবার এসে ঢুকল ঘরে । ঠিক এই 

দরজা খুলে দিল মুসা ৷ দাড়িয়ে আছে প্রিন্স দিমিত্রি দামিয়ানি । হাসি ছড়িয়ে 


বূপালী মাকড়সা ২০৫ 


পড়েছে সারা মুখে। 

দু'হাত বাড়িয়ে প্রায় ছুটে এসে ঘরে ঢুকল, দিমিত্রি | খাটি ইউরোপীয় 
কায়দায় জড়িয়ে ধরল তিনজনকে | 'তোমরা এসেছ, কি যে খুশি হয়েছি!" 

অভার্থনার পালা শেষ হল! জিজ্ঞেস করল দিমিত্রি, 'ব্যালকনি থেকে কেমন 
লাগল আমার দেশ? | 

দারুণ!" বলে উঠল মুসা। 

'এখনও তো কিছুই দেখনি, বলল দিমিত্রি ) "তবে এসে যখন পড়েছ, সবই 
দেখতে পাবে একে একে | চল, আগে নাস্তা সেরে নিই ।" 

দরজা দিয়ে বাইরে উকি দিল দিমিত্রি ৷ "নিয়ে এস । জানালার ধারে বসাও 1 

ঘরে এসে ঢুকল আটজন চাকর ! টকটকে লাল পোশাকে সোনালি কাজ করা ! 
বয়ে আনল একটা টেবিল; কয়েকটা চেয়ার আর রূপার ঢাকনা দেয়া কিছু প্লেট । 
জানালার দিকে এগিয়ে গেল । 

বন্ধুদের সঙ্গে অনর্গল কথা বলে গেল দিমিত্রি ৷ 

তুষার শুভ্র লিনেনের টেবিলক্লথ বিছাল চাকররা | তার ওপর রাখল রূপার 
ভারি বাস্নগুলো। ঢাকনা তুলতেই ঘরের বাতাসে ভুরভুর করে ছড়িয়ে পড়ল 
সুগন্ধ । আড়চোখে একবার টেবিলের দিকে না তাকিয়ে পারল না মুসা । ডিম 'আর 
মাংস ভাজা, টোস্ট মাখন, ভ্যারীনিয়ান কেক! বড় জগে দুধ । 

'খাইছে! কত খাবার!’ ঢোক গিলল মুসা । 'দাদাতাইরা, আমি আর পারছি না। 
নাড়িভুড়ি সুদ্ধ হজম হয়ে যাচ্ছে খিদেয়!' 

হ্যা হ্যা, এস," তাড়াতাড়ি বলল দিমিত্রি । "দাড়িয়ে পাড়িয়ে খালি বকর বকর 
করছি! এস, বসে পড়ি ।.'-আরে. রবিন, তুমি কি দেখছ!" 
থেকে ফুট দুয়েক দূরে, খাটের মাথার কাছে, ঘরের এক কোণে । দেয়ালে, ঝুলছে 
জালটা। দেয়লে বসানো তক্তা আর মেঝের মাঝখানের ফাকে উকি দিয়ে আছে 
একটা বড়সড় মাকড়সা ৷ রবিন ভাবছে, দিমিত্রির অনেক চাকর-চাকরাণী আছে, 
অনেক কাজেই ওরা বিশেষ দক্ষ । তবে ঘর পরিষ্কারের কাজে ওরা ফাঁকি দেয়। 

‘ওই যে, মাকড়সার জাল,' বলল রবিন। “দাড়াও, পরিষ্কার করে ফেলছি!’ পা 
বাড়াল সে: 

তিন কিশোরকে অবাক করে লাফ দিল দিমিত্রি। প্রায় উড়ে এসে পড়ল 
রবিনের ওপর । এক ধাক্কায় ফেলে দিল মেঝেতে, জালটা ছিড়ে ফেলার আগেই । 

স্তব্ধ হয়ে গেছে মুসা আর কিশোর । রবিনকে টেনে তুলল দিমিত্রি । বিড়বিড় 
করে বলছে কি যেন, ভ্যারানিয়ান ভাষায়! 

'আগেই তোমাকে সাবধান করা উচিত ছিল, আমারই ভুল হয়ে গেছে," 
ল্জ্গিত কণ্ঠে ইংরেজিতে বলল দিমিত্রি। তাহলে আর এটা ঘটত না! ঈশ্বরকে 


২০৬ ভলিউম-১ 


ধন্যবাদ, তোমাকে সময়মত রুখতে পেরেছি! নইলে সর্বনাশ হয়ে যেত! এখুনি 
তোমাকে ফেরত পাঠাতে হত আমেরিকায় ।' রবিনের কাধে হাত রাখল সে । হঠাৎ 
গলার স্বর খাদে নেমে গেল! “তবে, শুভলক্ষণ দেখা যাচ্ছে । তোমরা আমাকে 
সাহায্য করতে পারবে!" 

ব্যথা পায়নি রবিন কোথাও । হা করে চেয়ে আছে দিমিত্রির দিকে । 

দরজার দিকে ঘুরল রাজকুমার । চেয়ে. রইল এক মুহূর্ত । তারপর লম্বা লঙ্বা 
পায়ে নিঃশব্দে এগিয়ে গিয়ে থামল দরজার সামনে । হাতল ধরে হ্যাটকা টানে খুলে 
ফেলল ৷ দরজায় দাড়িয়ে আছে লাল পোশাক পরা এক চাকর, চাকরদের সর্দার । 
কুচকুচে কালো চুল কালো পাকানো গোঁফ । 

“রুকা, এখানে দাড়িয়ে আছ কেন?’ কড়া গলায় বলল দিমিত্রি ৷ 

ইয়ে, মানে" ইয়োর হাইনেসের যদি কিছু দরকার হয়'-"' 

“কিচ্ছু দরকার নেই। যাও! ঠিক আধ ঘন্টা পর এসে প্রেটগুলো নিয়ে যাবে,' 
খেকিয়ে উঠল দিমিত্রি। 

মাথা নুইয়ে কুর্নিশ করল লোকটা, তারপর চলে গেল দ্রুতপায়ে। 

দরজা বন্ধ করে দিল দিমিত্রি। ফিরে এল আবার তিন গোয়েন্দার কাছে। 
গলার স্বর খাদে নামিয়ে বলল, ‘ডিউক রোজারের লোক । দরজায় কান পেতেছিল ! 
কিছু জরুরি কথা আছে তোমাদের সঙ্গে । তোমাদের সাহায্য চাই ।' 

চুপ করে রইল তিন গোয়েন্দা । 

'অনেক কিছুই, বলার আছে, আবার বলল রাজকুমার আগে খেয়ে নিই, 
তারপর বলব! শুধু এটুকু জেনে রাখ, চুরি গেছে রূপালী মাকড়সা! 


চার 


প্রায় নীরবে খাওয়া সারল ওয়া। 

ঠিক আধ ঘন্টা পর এল চাকরের দল । টেবিল-চেয়ার, প্লেট নিয়ে চলে গেল। 

বাইরে একবার উকি দিয়ে নিশ্চিত হয়ে এল দিমিত্রি। না, করিডরে 
ঘোরাফেরা করছে না আর রুকা ৷ চলে গেছে! 

'ভ্যারানিয়ার পুরানো ইতিহাস কিছু বলা দরকার আগে,’ শুরু করল দিমিত্রি। 
‘উনিশশো পঁচাত্তর সালে, প্রিঙ্গ পলের অভিষেকের সময় বিদ্রোহ করে বসে কিছু 
উচ্চপদস্থ রাজকর্মচারী । পালিয়ে যেতে বাধ্য হন প্রিন্স ! তাঁকে ঠাই দেয় এক 


* মধ্যযুগীয় পেশাদার গায়ক । পয়সার বিনিময়ে রাস্তায় রাস্তায় গান গেয়ে লোকের 
মনোরর্ীন করত ৷ 


রূপালী মাকড়সা ২০৭ 


অমিনন্ট্রেল *পরিবার ৷ প্রাণের তোয়াক্কা না করে প্রি্গরে লুকিয়ে রাখে নিজেদের 
বাড়ির চিলেকোণায়। সারা শহর তন্ন তন্ন করে খুঁজল বিদ্রোহীরা । মিনস্টেলের 
বাড়িতেও খুঁজল । পেয়ে যেত, যদি না চিলেকোঠার দরজায় জাল বুনত একটা 
মাকড়সা: আমাদের এখানকার চিলেকোঠা আর দরজা কেমন, বলে নিই! বাড়ির 
ছাতে ছোট একটা বাক্সের মত তৈরি হয় এই কোঠা, জিনিসপত্র রাখার জন্যে । 
নিচের দিকে একটা ডালামত থাকে, ওটাই দরজা । যাই হোক, EE 
বড় করে জাল বুনেছিল মাকড়সাটা! দেখে মনে হয়েছে, ' দন চিলেকোঠার 
ডালা খোলা হয়নি । ফলে ওখানে আর খুজে দেখেনি 

‘তিনটে দিন আর রাত ওই চিলেকোঠায় বন্দি হয়ে বালের fae it 
নেই, পানি নেই, কিচ্ছু নেই । জাল ছিড়ে যাবার ভয়ে ডালা খোলেনি মিনস্ট্রেলরা, 
খাবার দিতে পারেনি। অবশেষে সুযোগ বুঝে চিলেকোঠা থেকে বেরিয়ে এলেন 
HE Oe OE CUE OE UE CAE ENE RE 
জানালেন তিনি বেঁচে আছেন । দমন হয়ে গেল বিদ্রোহ! 

‘সিংহাসনে বসে প্রথমেই স্বর্ণকারকে ডাকালেন প্রিন্স । একটা রূপার মাকড়সা 
বানিয়ে দিতে বললেন ৷ সোনার চেনে আটকে লকেটের মত ঝুলিয়ে রাখবেন 
গলায় ! ভ্যারানিয়ার রাজ পরিবারের সীলমোহরে ব্যবহার হতে লাগল মাকড়স'র 
প্রতীক । জাতীয় প্রাণী হিসেবে মর্যাদ পেল মাকড়সা । ধরে নেয়া হল, ওই বিশেষ 
জাতের মাকড়সা ভ্যারানিয়ার সৌভাগ্য বহন করছে। ওদের মারা নিষিদ্ধ করে 
দেয়া হল শুধু তাই না. যারা একে মারবে, রাজন্রোহী হিসেবে গণ্য করা হবে 
তাদের । এরপর থেকেই বাড়িতে রূপালী মাকড়সার জাল ছেঁড়া বন্ধ করে দিল 
গৃহবধূর! । যত ময়লাই করে রাখুক, প্রাণীটাকে মারে না তারা ' 

‘আমার মা ভ্যারানিয়ায় থাকলে কবে ফাঁসি হয়ে ঘেত,' বলে উঠল যুসা। 
‘কোন আইন করেই মাকড়সার জাল ছেঁড়া বন্ধ করানো যেত না তাকে দিয়ে । মার 
ধারণা, মাকড়সা একটা অতি নোংরা জীব, বিষাক্ত ।' 

'অথচ, ওরা ঠিক এর উল্টো, মুসার কথার পিঠে কথা বলল কিশোর! “খুবই 
পরিষ্কার প্রাণী । সব সময় নিজেদেরকে পরিচ্ছন্ন রাখে । সব মাকড়সাই বিষাক্ত নয়। 
ব্যাক উইডো স্পাইডারের কথা বলতে পার, তবে ওরা শুধু শুধু কামড়ায় না। 
বেশি বিরক্ত করলে তো তুমিও কামড়াতে আসবে, উইডোর আর কি দোষ? 
টারান্টুলার এত কুখ্যাতি, কিন্তু আসলে ওরাও তত বিপজ্জনক নয় । মানুষকে 
এড়িয়ে চলতেই ভালবাসে । ইউরোপের বেশির ভাগ মাকড়সাই কোন ক্ষতি করে 
না মানুষের । বরং পোকামাকড় খেয়ে উপকারই করে ।' 
ভারানিয়য় ৷ এখানে প্রিপ পলের মাকড়সাই সবচেয়ে রড়, খুব সুন্দর । কালোর 
ওপর সোনালি দা । বাইরে থাকতেই পছন্দ করে, তবে মাঝেসাঝে এসে ঘরের 


২১০১ ভলিউম-১ 


ভেতর জাল পাতে । যে জালটা তুমি ছিড়ে ফেলতে যাচ্ছিলে, রবিন, ওটা প্রিক্গ 
পলের মাকড়সার । তোমাদের ঘরের ভেতর এসেছে, তারমানে শুভলক্ষণ বয়ে 
এনেছ তোমরা আমার জন্যে ৷ 

নং “আমাকে বাধা দিয়ে ভালই করেছ, বলল রবিন। “কিন্তু তোমার অসুবিধেটা 


ইতস্তত করল দিমিত্রি। তারপর যাথা নাড়ল। 'ভ্যারানিয়ায় কোন প্রিঙ্গের 
অভিষেকের সময় অবশাই ওই রূপালী মাকড়সা গলায় ঝোলাতে হবে তাকে। 
৮88 কিন্তু হবে না। আমি 

| 

“কেন?' জিজ্ঞেস করল মুসা । 

‘কারণ মাকড়সাটা ছুরি গেছে, দিমিত্রির হয়ে বলল কিশোর ৷ 'ওটা গলায় না 
ঝোলাতে পারলে অভিষেক হবে না।' 

“হ্যা, মাথা ঝৌকাল দিমিত্রি। 'আসলটা নিয়ে তার জায়গায় একটা নকল 
মাকড়সা রেখে গেছে চোর । নকল দিয়ে চলবে না'। কাজেই, দু'্হপ্তার আগেই 
আসলটা খুজে পেতে হবে আমাকে ৷ চুরি গেছে, এটা কাউকে জানাতে পারব না। 
আমাকে অলক্ষুণে ধরে নেবে দেশের লোক। এবং তাহলেই সর্বনাশ । কোনদিনই 
আর প্রিন্স হতে পারব না আমি, ধাঙল সে। এক মুহূর্ত কি তাবল। তারপর বলল, 
হয়ত ভাবছ, সামান্য একটা রূপার মাকড়সা নিয়ে এত বাড়াবাড়ি কেন? দেশটা 
আমাদের পুরানো, প্রাচীন রীতিনীতি এখনও মেনে চলি আমরা । ছাড়তে পারব না 
কিছুতেই, একে একে তিনজনের দিকেই তাকাল রাজকুমার । ‘তোমরা আমার 
বহ্ধু। মাকড়সাটা খুঁজতে সাহায্য করবে আমাকে?" 

কেউ কোন জবাব দিল না। 

নিচের ঠোটে একনাগাড়ে চিমটি কাটছে কিশোর । 

“দিমিত্রি, অবশেষে কথা বলল গোয়েন্দাপ্রধান। ‘জিনিসটা কি জ্যান্ত 
মাকড়সার সমান?” 

মাথা ঝোকাল দিমিত্রি । হ্যা ।: 

‘তারমানে খুবই ছোট ৷ লুকিয়ে রাখা সহজ । নষ্টও করে ফেলে থাকতে 
পারে। 

“তা মনে হয় না, বলল দিমিত্রি। ‘যে-ই নিয়েছে, বুঝেশুনেই নিয়েছে।. ওটা 
তার দরকার। আমার মনে হয় লুকিয়েই রেখেছে তবে, মস্ত বড় ঝুঁকি নিয়েছে 
চোর। ধরা পড়লে, এর একমাত্র শাস্তি, মৃত্যুদণ্ড । ডিউক রোজার হলেও মাফ 
নেই ৷' 

চুপ করে রইল তিন গোয়েন্দ'। 

জোরে একবার শ্বাস নিল দিমিত্রি ৷ ‘আমার সমস্যার কথা বললাম । কি করে 


১৪-রূপালী মাকড়সা ২০৯ 


সাহায্য করবে, বলতে পারব না। একটা লোক প্রস্তাব দিয়েছিল, অর্ভিষেক 
অনুষ্ঠানে তোমাদেরকে দাওয়াত দিতে । প্রস্তাবটা লুফে নিয়েছি আমি তোমাদের 
সাহায্য পাব বলেই । এখানে কেউ জানে না, তোমরা গোয়েন্দা । কাউকে 
জানানোও হবে শা ।' কিশোরের দিকে তাকাল রাজকুমার । ‘তো, করবে সাহাষ্য?' 

“জানি না+ অনিশ্চিত ভঙ্গিতে মাথা নাড়ল গোয়েন্দাপ্র ধান । “ছোট্ট একটা 
রূপার মাকড়সা, যেখানে খুশি লুকিয়ে রাখা যায়। খুঁজে বের করা প্রায় অসম্ভব । 
তবে, চেষ্টা করতে পারি আমরা । প্রথমে দেখতে হবে, জিনিসটা কেমন, কোন্‌ 
জায়গা থেকে চুরি হয়েছে। নকলটা দেখে চেহারা বোঝা যাবে আসলটার?' 

‘যাবে । নকল করা হয়েছে নিখুঁতভাবে । এস, দেখাব ।' 
এগ HE তিন গোয়েন্দা । দিমিত্রির পিছু পিছু বেরিয়ে এল 

£ | 

ঘোরানো সিড়ি বেয়ে চওড়া আরেকটা করিডরে নেমে এল ওরা । মেঝে, ছাত, 
দু' পাশের দেয়াল, সব পাথরের ৷ | 

‘তিনশো বছর আগে তৈরি হয়েছে এই প্যালেস, হাটতে হাঁটতে বলল 
দিমিত্রি। তারও আগে একটা দুর্গ ছিল এখানে । ভেঙে পড়েছিল। ওটাকেই 
মেরামত করে, সংস্কার করে, তার সঙ্গে আরও কিছু ঘর যোগ করে হয়েছে এই 
প্যালেস। ডজন ডজন খালি ঘর পড়ে আছে এখনও বিশেষ করে, ওপরের দুটো 
তলায় যায়ই না কেউ । এতবড় বাড়ি ঠিকঠাক রাখতে হলে অনেক চাকর-বাকরের 
দরকার। ওদের পেছনে খরচ করার মত টাকা রাজপরিবারের নেই। তাছাড়া, ওই 
ঘরগুলো ভীষণ ঠাণ্ডা । আধুনিক যন্ত্রপাতির সাহায্যে গরমের ব্যবস্থা করতে অনেক 
টাকা দরকার ।' 

আগস্টের এই উত্তপগ্ত,সকালেও বাড়িটার ভেতরে খুব ঠাণ্ডা । শীতকালে কি 
ভীষণ অবস্থা হবে, অনুমান করতে অসুবিধে হল না তিন গোহেন্দার 

“দুর্গের ডানজন আর মাটির তলার ঘরগুলো আজও আগের মতই রয়েছে, 
আরেক সারি সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল দিমিত্রি। “অসংখ্য গোপন পথ, 
দরজা, সিড়ি রয়েছে ওগুলোতে যাবার । আমিই চিনি না সবগুলো । ঢুকলে সহজেই 
হারিয়ে যাব, বেরিয়ে আসতে পারব না আর ।' হাসল রাজকুমার হরর ছবি 
শৃটিতের চমৎকার জায়গা । গোপন দরজা আর সুড়ঙ্গ দিয়ে ভূত আসবে-যাবে খুব 
বিশ্বাসযোগা মনে হবে। না না, ওরকম চমকে উঠ না, মুসার দিকে চেয়ে বলল 
সে। ভূত নেই প্যালেসে-.*ওই যে, ডিউক রোজার আসছে ।' 

আরেকটা করিডরে এসে শেষ হয়েছে সিড়ি । লম্বা একজন লোককে তাড়াহুড়া 
করে আসতে দেখা গেল । সামনে এসে দাড়িয়ে পড়ল লোকটা, মাথা সামান্য মুইয়ে 
অভিবাদন করল দিমিত্রিকে । 

গুড়মর্নিং, দিমিত্রি বলল ডিউক রোজার । 'এটাই আপনার আমেরিকান 


২১০ ভলিউম-১ 


বহু? * শীতল কণ্ঠস্বর । তার সঙ্গে মানিয়ে গেছে তার একহারা দীর্ঘ গড়ন, আর 
ঈগলের ঠোটের মত বাকানো নাকের নিচে ঝুলে কালো একজোড়া গৌফ । 

'শুড মর্নিং ডিউক রোজার,' বলল দিমিত্রি | * ধরেছেন। ওরাই আমার 
বদ্ধু।' পরিচয় করিয়ে দিল, কিশোর পাশা “মুসা আমান-..-রবিন মিলফোর্ড । সবাই 
এসেছে ক্যালির্ফোনিয়া থেকে 

০০২০৭ 8 রনি TT EET 
তীক্ষু চোখে তাকিয়ে আছে । 

ত্যারানিয়ায় স্বাগতম! বলল ডিউক রোজার । একেবারে মাপজোক করা 
বানা বানের এাগারো রানা 

“মিউজিয়মে নিয়ে যাচ্ছি, বলল দিমিত্রি। “আমাদের দেশের ইতিহাস জানতে 
খুব আগ্রহী ওরা ।' বন্ধুদের দিকে ফিরে বলল, ‘ডিউক রোজার বুরবন, ভ্যারানিয়ার 
বর্তমান রিজেন্ট । শিকারে গিয়ে মারা পড়েছিল আমার বাবা । তারপর থেকেই 
প্রিন্সের প্রতিনিধি হয়ে রাজ্যশাসন,করে আসছে”” 

প্রিন্স, বলে উঠল রোজার, ‘আমি সঙ্গে আসব? মেহমানদের প্রতি একটা 
মৌজন্যবোধ আছে আমাদের । আপনি একা গেলে, ভাল দেখায় না।' 

"ঠিক আছে, রাজি হল নিমিনি কি মূলতে অসুবিধে হল ফা ডিল 
গোয়েন্দার, রোজারকে সঙ্গে নেবার বিন্দুমাত্র ইচ্ছে নেই রাজকুমারের ‘কিন্তু 
বেশিক্ষণ আমাদের সঙ্গে থাকার দরকার নেই আপনার। কাজের ক্ষতি হবে। 
তাছাড়া একটু পরেই কাউন্সিল মীটিঙে বসতে হবে ।' 

হ্যা,” পেছনে পেছনে আসছে রোজার । “অভিষেক অনুষ্ঠানে কি কি করতে 
হবে না হবে, সব ঠিক করতে হবে আজই । তা হলেও, কিছুটা সময় দিতে পারব 
এখন ।" 

আর কিছু বলল না দিমিত্রি। বন্ধুদেরকে পথ দেখিয়ে নিয়ে চলল । করিডরের 
একপাশে একটা দরজার সামনে এসে দাড়াল । তাদেরকে নিয়ে ঢুকে পড়ল বিশাল 
এক ঘরে । 

অনেক উচু ছাত, 2 
বাক্সে বোঝাই হয়ে আছে পুরো ঘরটা ৷ প্রাচীন সব এতিহাসিক জিনিস রক্ষিত 
রয়েছে ওগুলোতে । পতাকা, শীষ্ড, মেডাল, Et EAE AS ECGS সারের 
জিনিস। প্রতিটি বাক্সের গায়ে কটা করে সাদা কার্ড সাটা, তাতে ইংরেজিতে 
টাইপ করে লেখা রয়েছে, ভেতরের জিনিসগুলোর নাম এবং সংক্ষিপ্ত বিবরণ । 

বাক্সে একটা, ভাঙা তলোয়ার ওটার ওপর ঝুঁকে দাড়াল তিন 
গোয়েন্দা কার্ডের লেখা পড়ে জানল, ওটা প্রিগ পলের তলোয়ার । ১৬৭৫- এ ওটা 
দিয়েই যুদ্ধ করেছিলেন তিনি । 

‘এই যে, এই ঘরটাতেই রয়েছে আমাদের জাতির পুরো ইতিহাস, পেছন 


রূপালী মাকড়সা ২১১ 


থেকে বলে উঠল ডিউক রোজার । "ছোট্ট দেশ, ক্ষুদ্র একটা জাতি আমরা, ইতিহাস 
তেমন কিছুই থাকার কথা না। নেইও। বিশাল এক দেশ থেকে এসেছেন, এসব 
নিশ্চয় ভাল লাগবে না । যনে হবে, অনেক বেশি প্রাচীন্‌।' 

না না, মোলায়েম গলায় বলন্প কিশোর । “মহান এক জাতি বলেই মনে হচ্ছে 
ভ্যারানিয়ানরা ৷ বেশ.ভাল লাগছে আমার ।" 

‘আপনার দেশের অনেকের কাছেই আমাদের রীতিনীতি পছন্দ না, রলল 
রোজার । ‘মধ্যযুগীয় বর্বর বলে হাসাহাসি করে । এখন ভাল বলছেন বটে, তবে 
শিগগিরই বিরক্ত হয়ে যাবেন--.-ও হ্যা, আমার এখুনি যেতে হবে । মীটিঙের দেরি 
হয়ে যাবে নইলে । 

কারও কিছু বলার অপেক্ষা করল না ডিউক ৷ ঘুরে হাটতে শুরু করল। 

স্বস্তির নিশ্বাস ফেলল রবিন! ‘শিওর, ও আমাদেরকে পছন্দ করেনি? নিষ্ 
গলায় বলল। 

‘কারণ, তোমরা আমার বন্ধু” যোগ করল দিমিত্রি। “আমার কোন বন্ধু থাকুক, 
চায় না.সে। ওর ইচ্ছের বিরুদ্ধে চলি, মরিস এটাও অপছন্দ । বাদ দাও 
ওর কথা ৷ এস, প্রি পলের ছবি দেখাচ্ছি 

দেয়ালে ঝোলানো লাইফ-সাইজ কার নুন হের 
দিমিত্রি। দক্ষ শিল্পীর হাতে আকা । উজ্জ্বল লাল পোশাকে সোনালি বোতাম, 
হাতের তলোয়ারের মাথা মেঝের দিকে । সন্ত্াস্ত চেহারা, তীক্ষু দৃষ্টি । অন্য হাতটা 
সামনের দিকে বাড়ানো । তাতে বসে আছে একটা মাকড়সা। সত্যিই সুন্দর, 
কালোর ওপর সোনালি হোপ ছোপ । 

'আমার পূর্বপুরুষ, গর্বিত কণ্ঠে বলল দিমিত্রি ৷ ‘অপরাজেয় প্রিন্স পল। হাতে 
যেটা দেখছ, ওরকম একটা মাকড়সা প্রাণ বাচিয়েছিল তার ।' _. 

৬২২০৭ 

ঘরে এসে ঢুকেছে দর্শকরা ! বিভিন্ন ভাষায় কথা হচ্ছে, তারমাঝে ইহরেজিও 
আছে। বেশির ভাগই টুরিস্ট । কাধে ঝোলানো ক্যামেরা, হাতে গাইড বুক। দরজায় 
দাড়িয়েছে এসে দু'জন প্রহরী ৷ হাতে বল্লুয ! পরনে তিনশো বছর আগের ছাটের 
ইউনির্ধম। সেই পুরানো কায়দায় ক্রস বানিয়ে ধরে রেখেছে দুটো বল্পম, কেউ 
ঢুকতে কিঃবা বেরোতে গেলেই সালাম ঠুকে সরিয়ে নিচ্ছে। পেছনে ফিরে একবার 
দেখল মুসা, তারপর আবার তাকালেন ছবির দিকে । 

চার কিশোরের ঠিক পেছনে এসে দাড়াল এক আমেরিকান দম্পতি । 

“বিচ্ছিরি! কানের কাছে কথা শোনা গেল মহিলার । "দেখছ কি জঘন্য একটা 
মাকড়সা হাতে নিয়েছে! 

শ্শৃশ্‌!' দ্রাপা পুরুষ-কণ্ঠ। “আস্তে বল! কেউ শুনে ফেলবে! ওটা ওদের 
জাতীয় জীব, হৌভাগ্য বয়ে আনে । বাজে মন্তব্য কোরো না! 


২১২ ভলিউম-১ 


টপস উদ্ধত কণ্ঠ মহিলার । “স্*মনে পড়লে দেব জুতো 


পুশ মুত্র বারন, দার, 
সরে এল ওখান খেকে । 

ঘরের প্রায় প্রতিটি জিনিসই দেখল ওরা একনজর | একটা দরজার সামনে 
এসে দীড়াল। বল্লুম হাতে দাড়িয়ে আছে একজন প্রহরী । 

‘ভেতরে ঢুকব, সার্জেন্ট, গন্তীর হয়ে বলল 
জোরে বৃ ঠুকে স্যালুট করল প্রহরী । "ইয়েস, স্যার! জায়গা ছেড়ে দিয়ে সরে 
দাড়াল এক পাশে । 

চাবি বের করল দিমিত্রি । ঢুকিয়ে দিল তালায় । 

ঠেলা দিতেই খুলে গেল পেতলের ফ্রেমে আটকানো ভারি কাঠের দরজা । 
ছোট আরেকটা ঘরে এসে দাড়াল চারজনে । ওপাশে আরেকটা দরজা | কম্বিনেশন 
লক । খুলল ওটা দিমিত্রি। আরেকটা ঘর, উল্টো পাশে আরেকটা দরজা, লোহার 
থিলের। ওটাও খুলল সে। 

ছোট্ট, আট বাই আট ফুট একটা ঘরে এসে দাড়াল ওরা । ব্যাংকে মাটির 
তলায় টাকা রাখার একটা গুদাম যেন। ভল্ট | 

একপাশে দেয়াল ঘেষে রাখা কাচের আলমারি! তাতে রাজপরিবারের 
গহনাপাতি, মুকুট, রাজদণ্ড, বেশ কিছু নেকলেস এবং আউটি। 

‘রানীর জন্যে, আঙটি আর নেকলেসগুলো দেখিয়ে বলল দিমিত্রি ! আগেই 
রলেছি, আমরা ধনী নই। খুব সামান্যই গহনা আছে। ওগুলোকেই ভালমত পাহারা 
দিয়ে রাখার ব্যবস্থা করেছি আমরা ৷ চল, আসল জিনিস দেখাই ।' 

ঘরের ঠিক মাঝখানে রাখা একটা কাচের দেরাজ। ভেতরে সুন্দর একটা 
স্ট্যাণ্ত। তাতে রূপার চেনে ঝুলছে মাকড়সাটা । চোখে বিন্বয় তিন কিশোরের । 
একেবারে জ্যান্ত মনে হচ্ছে জিনিসটাকে। 

'রূপার ওপর এনামেল,' বলল দিমিত্রি। কালো এনামেলের ওপর সোনালি 
ছোপ দেয়া হয়েছে। আসলটা এরচেয়ে অনেক সুন্দর ৷' 

নকলটা দেখেই অবাক হয়ে গেছে তিন গোয়েন্দা । আসলটা কত সুন্দর? 
এপাশ থেকে ওপাশ থেকে, ওপর থেকে নিচ থেকে, সব দিক থেকেই জিনিসটাকে 
খুঁটিয়ে দেখল ওরা । যাতে দেখামাত্র চিনতে পারে আসলটা, অবশ্য যদি কপাল 
গুণে পায় ওরা! 

গত হপ্তায় চুরি হয়েছে জিনিসটা,' তিক্ত কণ্ঠে বলল দিমিত্রি। ‘আমার সন্দেহ 
ডিউক রোজারকে। একমায ওর পক্ষেই অকাজটা করা সঙ, কিব প্রমাণ ছাড় 
কিছু বলতে পারব না। ভ্যারানিয়ার রাজনৈতিক অবস্থা এমনিতেই খুব নাজুক । 
সুপ্রীম কাউন্সিলের সব মেস্বারই রোজারের লোক। ধরতে গেলে কোন ক্ষমতাই নেই 


রূপালী মাকড়সা তি 


এখন আমার ৷ ওরা চায় না, আমি প্রিন্স হই ৷ সবরকমে বাধা দেবার জন্যে তৈরি 
হচ্ছে। তার প্রথম ধাপ, এই চুরি। সরিয়ে ফেলা হল রূপালী মাকড়সা,' জোরে 
একবার শ্বাস টান্ল সে ! আর বেশিক্ষণ থাকতে পারব না। একটা সমীটিঙ আছে 
আমার ৷ বাইরে বোরোতে পারব না তোমাদের সঙ্গে । শহর দেখতে চাইলে, 
তোমাদেরকে একা যেতে হবে । রাতে, ডিনারের পর দেখা হবে আবার ।' 

ভল্ট থেকে বেরিয়ে এল ওরা । প্রতিটি দরজায় তালা লাগাল দিমিত্রি। 
মিউজিয়মে বেরিয়ে এল বন্ধুদের নিয়ে ৷ করিডরে বেরিয়ে হাত মেলাল । কোন পথে 
বেরোতে হবে প্রাসাদ থেকে বলে দিল । বলে দিল, কোথায় গাড়ি অপেক্ষা করবে । 

ড্রাইভারের নাম মরিডো,' বলল দিমিত্রি । “আমার খুব বিশ্বাসী । ওর সঙ্গে 
যেতে পার তোমরা নিশ্চিন্তে )' একটু থেমে বলল, রাজকুমার হয়ে জন্মানো খুবই 
বিরক্তির ব্যাপার । জীবনের কোন স্বাদ নেই। তবু চিরদিন তাই থাকতে হবে 
আমাকে ৷ যাঁকগে, সুরে এস । রাতে দেখা হবে ।' 

ঘুরে করিডর ধরে হাটতে শুরু করল দিমিবি। লম্বা লম্বা পা ফেলে এগিয়ে গেল 
দ্রুত। 

মাথা চুলকাল রবিন । কিশোর, কি মনে হয়? মাকড়সাটা খুজে বের করতে 
পারব?’ 

ঠোঁট বাকাল কিশোর, কাধ ঝাকাল । জোরে একবার শ্বাস টেনে বলল, ‘জানি 
না! কোন উপায় দেখছি না আমি!’ 


০ 


পাচ 


শহরের ভেতর দিয়ে ছুটে চলেছে গাড়ি ! 

দু'ধারের দৃশ্য বেশ লাগছে ছেলেদের কাছে । ক্যালিফোর্পিয়ায়, সব কিছুই 
মতুন। এখানে ঠিক তার উল্টো : ৷ সব কিছুই অবিশ্বাস্য রকমের পুরানো । পাথরের 
তৈরি বাড়িঘর, কোথাও কোথাও হলুদ ইটের। বেশির ভাগ ছাত লাল টালিরি। 
প্রতিটি ব্লকের পর একটা করে ফোয়ারা । ঝাঁকে ঝাকে কবুতর দেখা যাচ্ছে এদিক 
ওদিক । সেইন্ট ডোমিনিকের সামনের আঙিনাতেই রয়েছে কয়েকশো । 

পুরানো একটা ছাতখোলা বেড়ানর-গাড়ি । ড্রাইভার এক তরুণ, সবে কৈশোর 
পে ০১০৭১৬৯০০০4 গাড়িতে ওঠার পর পরই নিচু 

রে দিসি নিরার ররর বারে বিন কিলো । রদ 

Me সু প্রি 

ডেনজোর বাইরে পাহাড়ের কাছে চলে এল গাড়ি ।- পাহাড়ী পথ ধরে উঠে 
গেল ওপরে । গাড়ি থেকে নেমে চুড়ায় গিয়ে উঠল তিন গোয়েন্দা । ওখান থেকে 
ডেনজো নদী আর শহরের বেশ কয়েকটা ছবি তুলল । ফিরে এসে গাড়িতে উঠল 


২১৪ ডলিউম-১ 


আবার! চলতে শুরু করল গাড়ি। 

‘আমাদেরকে অনুসরণ করা হচ্ছে, নিচু গলায় বলল মরিডো । 'প্যালেস থেকে 
রেরোননর পর পরই পিছু নিয়েছে। পার্কে নিয়ে যাচ্ছি আপনাদের । ঘোরাফেরা 
করবেন, বিভিন্ন জিনিস দেখবেন । অনেক মজার জিনিস আছে। সাবধান, পেছনে 
ফিরে তাকাবেন না একবারও ! ওদেরকে দেখে ফেলেছি, খুণাক্ষরেও বুঝতে দেবেন 
না।' 

_ খুব কঠিন নির্দেশ! অনুসরণ করছে জানা সত্তেও পেছনে ফিরে চাইতে পারবে 
না। কিন্তু কারা অনুসরণ করছে? কেন? 

কি ঘটছে, জানতে পারলে ভাল হত,’ পথের দিকে চেয়ে আছে মুসা 'কেন 
আমাদেরকে অনুসরণ করছে? আমরা তো তেমন কিছুই জানি না!” 

“কেউ একজন হয়ত ভাবছে, জানি, বলল কিশোর । 

'এবং জানলে সত্যি ভাল হত,’ যোগ করল রবিন । 

গাড়ি দাড় করিয়ে দিল মরিডো। বেশ বড় একটা জায়গায় পৌছে গেছে 
ওরা । প্রচুর গাছপালা । লোকের ভিড় । বাজনায় মৃদু শব্দ ভেসে আসছে। 

'এটা আমাদের প্রধান পার্ক, গাড়ির দরজা খুলতে খুলতে বলল মরিডো । 
‘ধীরে ধীরে হেটে মাঝখানে চলে যান। পেরিয়ে যাবেন ব্যাণুস্টাও। দড়াবাজ আর 
ভারদের কাছে গিয়ে দাড়াবেন। ছবি তুলবেন । তারপর গিয়ে দাড়াবেন বেলুন 
বিক্রি করছে যে মেয়েটা, তার কাছে। ছবি তোলার প্রস্তাব দেবেন ! আমি এখানেই 
অপেক্ষা করছি! আবার বলছি পেছনে তাকাবেন না। কোনরকম দুশ্চিন্তা করবেন 
না, অন্তত এখনও না। 

'এখনও না!" মরিডোর কথার প্রতিধ্বনি করল যেন মুসা । গাছপালার ভেতর 
দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে । জোরাল" হচ্ছে বাজনার শব্দ । “পেছনে ফিরে 
তাকাব না। কত আর সামনে তাকিয়ে থাকা যায়! 

কে কি করে সাহায্য করতে পারি আমরা?’ নিচু গলায় বলল রবিন । 
“অন্ধকারে হাতড়ে মরছি! শূন্য, কিছুই ঠেকছে না হাতে! 

‘অপেক্ষা করতে হবে, শান্ত কতে বলল কিশোর ।"আমার ধারণা, কারও সঙ্গে 
যোগাযোগ করছি কি না, দেখার জন্যেই অনুসরণ করা হচ্ছে ।' 

আরও খানিকটা হেঁটে একটা খোলা জায়গায় এসে দাড়াল ওরা । ঘাসের ওপর 
ছড়িয়ে ছিটিয়ে বসে আছে অনেক লোক । খুদে একটা ব্যাণ্স্ট্যাণ্ডে দাড়িয়ে আছে 
আটজন বাদক, হাতে নানারকম বাদ্যযন্ত্র । পরনে বিচিত্র উজ্জ্বল রঙের পোশাক । 
বাদকদলের নেতা মবিডোর বয়েসী এক তরুণ । একটা নরম সুর বাজিয়ে থামল 
ওরা । প্রচুর হাততালি আর বাহবা পেল। মাথা নুইয়ে শ্রোতাদের অভিবাদন 
জানিয়ে প্রায় সঙ্গে সঙ্গেই আরেকটা সুর ধরল । চড়া, দ্রুত লয়। 

ব্যাপ্ত্ট্যাপ্ডের পাশ কাটিয়ে চলে এল তিন গোয়েন্দা । সামনে পেছনে অনেক 


রূপালী মাকড়সা ২১৫ 


লোক। একবার পেছনে তাকিয়ে ফেলল মুসা ৷ কিন্তু কে অনুসরণ করছে, আদ 
করছে কিনা, বুঝতে পারল না! 

শান-বাধানো একটা জায়গায় এসে দাড়াল ওরা । ট্র্যাম্পোলিন বসানো 
হয়েছে। বিভিন্ন ধরনের ধিপজ্জক উপভোগ্য খেলা দেখাচ্ছে দু'জন দড়াবাজ ! 
মাটিতে ডিগবাজি খাচ্ছে, বিচিত্র অঙ্গভঙ্গি কুরে লোক হাসাচ্ছে দু'জন ভীড় । 
মাঝেমধ্যেই এগিয়ে এসে একটা ভাঙা পুরানো ছোট ঝুড়ি বাড়িয়ে ধরছে সামনে । 
চেহারাটাকে হাস্যকর করে তুলে পয়সা চাইছে । কেউ মানা করছে লা। হেসে 
দু'একটা মুদ্রা ফেলে দিচ্ছে ঝুড়িতে ৷ 

সার্বাসের জায়গার পরেই মেয়েটাকে দেখতে পেল ওরা । সুন্দর দেশীয় 
পোশাক পরনে হাতে সুতোয় বাধা এক গুচ্ছ বড় বড় বেলুন । সুললিত গলায় গান 
ধরেছে ইংরেজিতে । কথাগুলো বড় সুন্দর । একটা করে বেলুন কিনে নেবার 
আমন্ত্রণ । কোন একটা ইচ্ছে মনে নিয়ে সেই বেলুন ছেড়ে দিতে হবে। ইচ্ছেটা 
আকাশের দূরতম প্রান্তে নিয়ে গিয়ে তারার দেশের কোন মনের মানুষের কাছে 
পৌঁছে দেবে বেলুন। 

অনেকেই কিনছে! ছেড়ে দিচ্ছে সুতো, শী করে শূন্যে উঠে পড়ছে গ্যাস ভরা 
2 রা লে 

পরিণত হচ্ছে! তারপর টুক করে মিলিয়ে যাচ্ছে এরু সময় । 

'ভাড়ের ছবি তোলা, মুসা, ফিসফিস করে বলল কিশোর । 'দড়াবাজদের ছবি 
তুলছি আমি । রবিন, চারদিকে চোখ রাখ । দেখ, আমাদেরকে লক্ষ্য করছে কিনা 
সন্দেহজনক কেউ ।' 
, ‘ঠিক আছে,’ বলে ঘুরল মুসা। হাতের তালুতে মাথা রেখে উল্টো হয়ে 
দাড়িয়েছে এখন দুই ভাড় । সেদিকে এগিয়ে গেল। 

রবিনের পাশে দাড়িয়ে ক্যামেরার খাপ খুলল কিশোর । পরক্ষণেই বিরক্তিতে 
ছেয়ে গেল চোখ মুখ । ভাল অভিনেতা সে । দেখলে যে কেউ ধরে নেবে সত্যিই 
বুঝি ক্যামেরা খারাপ হয়ে গেছে তার । বিড়বিড় করে বিরক্তি প্রকাশ করতে লাগল 
গোয়েন্দাপধান। 

রেডিওর বোতাম টিপে দিল কিশোর । নিচু গলায় বলল, “ফার্স্ট বলছি.। শুনতে 
পাচ্ছেন? 

স্পষ্ট, প্রায় সঙ্গে সঙ্গেই জবাব এল । ভলিউম কমিয়ে রেখেছে কিশোর, 
ইনি বকা বারাকানি রা মাজালে ডি রানার জানে মা না? 
অবস্থা: 

‘ফেউ লেগেছে পেছনে, বলল কিশোর ৷ প্রিন্স দিষিত্রি সাহায্যের অনুরোধ 
জানিয়েছে। চুরি গেছে জাতীয় রূপালী মাকড়সা । নকল একটা ফেলে রেখে গেছে 
চোর !' 


২১৬ ভলিউম-১ 


‘তা-ই!’ অবাক মনে হল বব ব্রাউনের গলা । ‘যা ভেবেছি, পরিস্থিতি তারচেয়ে 
খারাপ! সাহায্য করবে ওকে?' 

“কি করে?' 

'জানি না, স্বীকার করল বব। ‘চোখ খোলা রাখ । কিছু না কিছু নজরে 
পড়বেই। ভেবেচিন্তে এগোতে পারবে খন । আর কিছু?' 

‘পার্কে রয়েছি। কারা অনুসরণ করছে জানি না।' 

‘জানার চেষ্টা কর। পরে জানাবে আমাকে । ছেড়ে দাও | বেশিক্ষণ কথা বললে 
সন্দেহ করে বসতে পারে।' 

কেটে গেল যোগাযোগ । 

ক্যামেরা ঠিক হয়ে গেছে যেন কিশোরের । চোখের সামনে তুলে ধরল । ছবি 
তুলে গেল একের পর এক । 

চারদিকে নজর ফেলল রবিন। অনেকেই চাইছে ওদের দিকে । পরক্ষণেই 
চোখ সরিয়ে নিচ্ছে। কাউকেই সন্দেহ করতে পারল না সে! একজন ভাড় এসে 
দাড়াল সামনে । ঝুড়ি বাড়িয়ে দিল! পকেট থেকে একটা মুদ্রা বের করে তাতে 
ফেলে দিল রবিন। 

নতুন একটা আকর্ষণীয় খেলা শুরু করল দুই ভাঁড় । অন্যদিক থেকে সরে এসে 
তাঁদেরকে ঘিরে ধরল দর্শকরা । মেয়েটার কাছে একজনও নেই এখন। 

'এবার ওর ছবি তুলব,’ বিড়বিড় করে বলল কিশোর । মুসাকে ডাকল। 
তিনজনে এগিয়ে দায়ে দীড়াল মেয়েটার সামনে | 

ছবি তোলার প্রস্তাব দিল কিশোর ৷ মাথা কাত করল মেয়েটা । ছবি উঠে গেল 
কিশোরের ক্যামেরায় । 

হাসল মেয়েটা । গুচ্ছ থেকে একটা বেলুন বের করে বাড়িয়ে ধরল। “একটা 
বেলুন কিনুন! মনে কোন ইচ্ছে নিয়ে ছেড়ে দিন আকাশে । ঠিক পৌছে দেবে 
মেঘের দেশের কারও কাছে ।' 

পকেট থেকে একটা আমেরিকান ডলার বের করল মুসা। দিল মেয়েটাকে । 
রেখে খুচরো বের করল । বেলুনের দাম রেখে বাকি শুদ্রাগুলো এক এক করে 
ফেলতে লাগল যুসার হাতে ৷ যেন গুনে গুনে দিচ্ছে, এমনি ভাবভঙ্গি। নিচু গলায়- 
বলল, চর লেগেছে । একজন পুরুষ একজন মহিলা । লোক সুবিধের মনে হচ্ছে না। 
আপনাদের সঙ্গে কথা বলতে পারে হয়ত। একটা টেবিলে বসে পড়ুন। আইসক্রীম 
কিংবা অন্য কিছু খান ! কথা বলার সুযোগ দিন ওদের ।' 

পয়সা দিয়ে পিছিয়ে গেল 

'দিমিত্রিকে সাহায্য করতে চাই, তিনজনের মনেই এক ইচ্ছে। সুতো ছেড়ে 
দিল। শী করে শূন্যে উঠে পড়ল বেলুন । লাল, হলুদ, সবুজ । অনেক ওপরে তিনটি 


রূপালী মাকড়সা ২১৭ 


কালো বিন্দুতে পরিণত হল । মিলিয়ে গেল পরক্ষণেই । 

খানিক দূরেই ঘাসে ঢাকা একটা খোলা জায়গা । তাতে টেবিল-চেয়ার পাতা । 
মোটা কাপড়ের টেবিলক্থ, লাল-সাদা চেক । একটা টেবিল বেছে নিয়ে চেয়ার 
টেনে বসে পড়ল তিন কিশোর । এগিয়ে এল একজন ওয়েটার। মোটা গৌফ। 
'আসত্রীম? হট-চকোলেট? স্যাউইচ?, 

অর্ডার দিল কিশোর | চলে গেল ওয়েটার। 
_ চারপাশে তাকাল তিন গোয়েন্দা । ঠিক পেছনেই ওদেরকে দেখতে পেল 
রবিন। সেই আমেরিকান. দম্পতি । সকালে গ্রিস পলের ছবি দেখার সময় যারা 
পেছনে দীড়িয়েছিল। ইম্য্‌। ভাহলে এরাই! 

ধীরে সুস্থে এগিয়ে এল দম্পতি । একটা টেবিল পছন্দ করল । তিন গোয়েন্দার 
ঠিক পাপেরটা। । কফির অর্ডার দিয়ে হেলান দিল চেয়ারে । তিন গোয়েন্দার দিকে 

হাসল । * 

‘তোমরা আমেরিকান, না?' হেসে জিজ্ঞেস করল মহিলা । স্বর কেমন 
খসখসে । 

হ্যা, ম্যাডাম, জবাব দিল কিশোর । আপনারাও আমেরিকান?" 

‘নিশ্চয় । ক্যালিফোর্নিয়া থেকে এসেছি । তোমাদের মতই )' 

সান নারির রর রাস FS IRE SY 


রিনা বুঝে গেল পুরুষটি | ধামাচাপা দেবার জন্যে সঙ্গে 
সঙ্গে উঠল, “ক্যালিফোর্নিয়া থেকেই তো এসেছ তোমরা, না-কি? ক্যালিফোর্নিয়ান 
ছেলেদের মতই কাপড়-চোপড় পরেছ ।' 

'হ্যা" বলল কিশোর । 'ক্যালিফোর্নিয়া থেকেই । গতরাতে এসেছি ।' 

“সকালে মিউজিয়মে দেখেছি তোমাদের,” বলল মহিলা । “আচ্ছা, তোমাদের 
সঙ্গে ছিল, ও প্রিন্স দিমিত্রি না?' 

মাথ: ঝৌকাল কিশোর । হ্যা!" বন্ধুদের দিকে ফিরল। ‘আইসক্রীম আসতে 
দেরি আছে চল, হাত মুখ ধুয়ে আসি। ধুলোবালি লেগেছে। ওই যে, ওপাশে 
“ওয়াশরুম” লেখা রয়েছে! চল ।' 

পাশের টেবিলের দম্পতির দিকে তাকাল কিশোর । ‘আমরা হাতমুখ ধুতে 
যাচ্ছি। ক্যামেরাগুলো রইল টেবিলে। একটু দেখবেন? এই যাব আর আসব 
আমরা ।' 

‘নিশ্চয় খোকা, EEE নদ REO EEE EF EET 

থ্যাংক ইউ স্যার, উঠে দাড়াল কিশোর । 

১৯৮৭-৫০-৯৮ পর নব রি 

খানিক দূৱেই ওয়াশরম । 


২১৮ ভলিউম-১ 


‘কি ব্যাপার?' পাশে হাটতে হাটতে ফিসফিস করে বলল মুসা। 
'ক্যামেরাগুলো ফেলে এলে কেন?' 

'শৃশ্শ।' হুশিয়ার করল কিশোর ‘এখন কোন কথা নয়!" 

আগের জায়গায়ই দাড়িয়ে আছে মেয়েটা । কাছাকাছি কেউ নেই। অনেক 
কমে এসেছে হাতের বেলুনের সংখ্যা ! তার পাশ দিয়ে যেতে যেতে নিচু গলায় 
বলল কিশোর, “দম্পতির দিকে চোখ রাখুন । ক্যামেরাগুলো ধরলেই আমাদের 
জানাবেন। মিনিটখানেক পরেই আসছি ।' 

চুপচাপ রইল মেয়েটা, যেন শোনেইনি কথাগুলো । 

কয়েকটা বড় বড় গাছের তলায় একটা পাথরের বাড়ি, ওয়াশরুম ! ভেতরে 
ঢুকে পড়ল তিন গোয়েন্দা । 

উদ্দেশ্যটা কি তোমার?' ঢুকেই জিজ্ঞেস করল মুসা । 

এগিয়ে গিয়ে একটা বেসিনের ওপরের কল খুলে দিল কিশোর । নিচু গলায় 
বলল, ‘ওরা দু'জন কথা বলবেই । বেফাস কিছু বলেও ফেলতে পারে ।' 
ভি ফস করে বলল রবিন: কলের তলায় হাত পেতে 

| 

টেপ রেকর্ডারটা চালু কয়ে দিয়ে এসেছি, বলল কিশোর । ‘ওদের কথাবার্তা 
টেপ হয়ে যাবে। আর কোন কথা নয় এখন। কাছাকাছি লোক আছে। কে যেকি, 
বলা যায় নাঃ 

নীরবে হাতমুখ ধোয়া সারল ওরা । বেরিয়ে এল বাইরে । ধীর পায়ে এগোল। 
মেয়েটার পাশ দিয়ে যাবার সময় একবার তাকাল কিশোর । আধ ইঞ্চি মত মাথা 
মাড়ল মেয়েটা । 

যেমন রেখে গিয়েছিল, তেমনি রয়েছে ক্যামেরা তিনটে ৷ হয়নি কেউ! 
কফির কাপে চুমুক দিচ্ছে দম্পতি । 

ক্যামেরার ধারেকাছেও আসেনি কেউ,' হেসে বলল লোকটা । সৎলোকের 
দেশ। তোমাদের আইসক্রীম নিয়ে এসেছিল ওয়েটার, পরে আসতে বলে দিয়েছি । 
ওই যে, আসছে ।" 

ট্রে-তে খাবার নিয়ে এসে দাড়াল ওয়েটার । নামিয়ে রাখল স্যান্ডউইচ, হট- 
চকোলেট আর আইসকত্রীমের পাত্র । 

দুপুর হয়ে এসেছে । একবারে লাঞ্চ সেরে ফেলার সিদ্ধান্ত নিল তিনজনে" 
আরও কিছু খাবারের অর্ডার দিয়ে খেতে শুরু করল । 

আর কয়েক মিনিট পরেই খাওয়া শেষ হয়ে গেল দম্পতির তিন গোয়েন্দাকে 
“গুড বাই’ জানিয়ে উঠে চলে গেল । 

“আমাদের সঙ্গে বিশেষ কিছুই বলল না,' বলল মুসা। “নিশ্চয় মত বদলেছে ।' 

“ওরা নিজেরা নিজেরা কথা বলে থাকলেই আমি খুশি ' বলল কিশোর । সব 


রূপালী মাকড়সা ২১৯ 


ক'টা টেবিল খালি। এখনও খাওয়ার জন্যে আসতে শুরু করেনি লোকে নিজের 
ক্যামেরাটা টেনে নিল। নিচের দিকের একটা বোতাম টিপে রি-উইণ্ড করে নিল 
ক্যাসেটের ফিতে । ভলিউম কমিয়ে রেখে 'প্রে' বোতামটা টিপে দিল। প্রথমে 
ফিসফাস শব্দ, তারপরেই স্পষ্ট কথা । আমেরিকান লোকটার গলা । 

উত্তেজিত হয়ে পড়ল রবিন। চাপা গলায় বলে উঠল, ‘হয়েছে! কাজ 


হয়েছে" 
'শৃশ্শৃ!' রবিনকে থামিয়ে দিল কিশোর । "শুনি, কি বলে! খাওয়া বন্ধ কোরো 
না। ক্যামেরার দিকে তাকিও না ।' 
আবার টেপ রি-উইণ্ড করে নিল কিশোর । প্রথম থেকে চালু করল। আরও 
কমিয়ে দিল ভলিউম ; পাশের টেবিল থেকেও কেউ শুনতে পাবে না এখন 
নিজেদের মধো কথা বলেছে দম্পতিঃ 
পুরুষঃ থামোকাই পাঠিয়েছে আমাদেরকে, টেরা। ওই ছেলে তিনটে 
ণেয়েন্দা হলে আমার নাম পাল্টে রাখব । 
মহিলা ঃ ভুল খুব একটা করে না টেরা! ও বলেছে, টাটা সপ aie 
চালাক-চতুর । তিন গোয়েন্দা বলে 
পুরুষ $ ওই বলা পর্যন্তই ৷ পোয়েন্দাগিরির গ- SCANT 
ছেলেটার,ওটা তো একটা বুদ্ধ । চেহারা দেখেই বোঝা যায় । 
হাবাগোবা, একটা গরু! 
চাওয়া-চাওয়ি করল মুসা আর রবিন। মুখ টিপে হাসল । গ্রাহ্য করল না 
চেয়েছিল । 
মহিলাঃ টেরার ধারণা, নালা রা সার এ.-র 
হয়ে কাজ করছে ছেলে 
পুরুষঃ er HORE TEE Ol OED tiie LG Hi 
যোগাযোগ করতে দেখেছ? কথা বলেছে? বড়লোকের বাচ্চা! স্রেফ 
'টাকা গড়াতে এসেছে এখানে । 
মহিলাঃ কোন কথাই তো বললে না ওদের সঙ্গে । ডিউক রোজারের কথা 
তোলা উচিত ছিল, নয় কি? 
পুরু্ষঃ মোটেই না ৷ ভুল করেছে টেরা। ওরা গোয়েন্দা হতেই পারে না। 
মহিলাঃ আচ্ছা, ডিউক রোজারের পরিকল্পনা সম্পর্কে কিছু বলেছে নাকি 
CR? SA নারে FR বগানটি। জুন ফরয জলের 
.. ছিলে? কিছু বলেছে 
Ee UE EMH I 
পুরুষঃ বলেছে । দিমিত্রিকে সিংহাসনে বসতে দেবে না রোজার । সরিয়ে দেবে 


২২০ ভলিউম-১ 


কোনভাবে । নিজে স্থায়ী রিজেন্ট হয়ে বসবে ! তখন আমানের জার 
ব্রায়ানের দলই হবে দেশের হর্তকর্তা-বিধাতা । 
মহিলাঃ গলা নামাও! কেউ শুনে ফেলবে। 
পুরুষঃ কাছেপিঠে কেউ নেই, কে শুনবে? রিলটা, কি সাংঘাতিক ব্যাপার হবে 
ভেবে দেখেছ! এমনি একটা কিছুরই স্ব দেখছিলাম এতদিন । 
পায় কে? ছোট হোক, কিন্তু একটা দেশের মালিক হয়ে যাব, 
ভাবতে পার! ূ 
মহিলাঃ মন্টি কার্লোর মতই আরেকটা কিছু গড়ে তুলব আমরা! 
পুরুষঃ তার চেয়ে ভাল ব্যাংকিং সুবিধে দেব লোককে । যত খুশি কালো টাকা 
এনে জমীক, কোন কৈফিয়ত দিতে হবে না। তাদের দেশের 
সরকারের কাছ থেকে পুরোপুরি গোপন রাখা হবে কথাটা বড় বড় 
অপরাধীরা এসে এখানে লুকিয়ে থাকতে পারবে । ওদেরকে বরং 
ঠাই দেব আমরা! অবশ্যই অনেক টাকার বিনিময়ে । যে-কোন 
দেশ থেকে যা খুশি করে আসুক যে-কোন লোক, এখানে এসে 
পড়তে পারলে সে নিরাপদ । ধনী অপরাধীদের স্বর্গ হয়ে উঠবে 
ভ্যারানিয়া। 
মহিলাঃ শুনতে তো ভালই লাগছে। কিন্তু যদি ডিউক রোজার রাজি না হয় 
এসব করতে? 
পুরুষঃ ধ্বংস করে দেব । ক্ষমতায় থাকতে হলে আমাদের কথা মানতেই 
হবে। রিটা, রসাল একটা আপেলে পরিণত হবে এই ভ্যারানিয়া । 
আমরা সবাই খুঁটে খাব । 
মহিলাঃ চুপ! আসছে ওরা--- 
চুপ হয়ে গেল স্পীকার বোতাম টিপে সেট অফ করে দিল কিশোর । 
‘খাইছে!’ বলে উঠল মুসা; ‘বহ ব্রাউন যা অনুমান করেছে, তার চেয়েও 
খারাঁপ.অবস্থা! অপরাধীদের স্বর্গ! 
‘তাঁকে এখুনি জানানো দরকার? বলে উঠল রবিন। 
হ্যা,’ ধীরে ধীরে মাথা ঝৌকাল কিশোর | “পুরো টেপটাই শোনানো দরকার 
তাকে । তবে এখন নয়। তাতে অনেক সময় লাগবে । যঘন্দেহ করে বসতে পারে 
কেউ । মূল ব্যাপারটা শুধু জানানো যায় এখন ।' 
ক্যামেরা তুলে নিল কিশোর । ফিল! বদলাচ্ছে যেন, এমনি ভাবসাব । টিপে 
দিল রেডিওর বোতাম । 
“ফার্ঠ বলছি । শুনতে পাচ্ছেন? 
“পাচ্ছি” বলল বব ব্রাউন! ‘নতুন কিছু?' 


রূপালী মাকড়সা ২২৯ 


টেপে কি কি শুনেছে, সংক্ষেপে জানাল কিশোর । 

‘খুব খারাপ! বলল বব । “মহিলা আর লোকটার চেহারা কেমন? 

বর্ণনা দিল কিশোর । 

“মনে হচ্ছে, পিটার জোনস আর তার স্ত্রী! জুয়ারী । নেভাডায় বাস। ভয়ানক 
এক অপরাধী সংস্থার সদস্য । আর যে দু'জন লোকের কথা বলল, নিশ্চয় 
ট্যাঙ্গোরা, ওরফে টেরা, এবং ব্রায়ান বেরেট । সাংঘাতিক দুই খুনে। ওই সংস্থার 

সদস্য ৷ যা ভেবিছিলাম তারচেয়ে অনেক অনেক বেশি মারাত্মক ষড়যন্ত্র" 

আমাদের এখন কি করলীয়?' জানতে চাইল কিশোর 

প্রথম সুযোগেই হুশিয়ার করে দেবে প্রিন্স দিমিত্রিকে । সব কথা জানাবেন 
আগামীকাল সকালে চলে আসবে আমেরিকান এমব্যাসিতে ৷ প্যালেসে থাকা এখন 
নিরাপদ নয় তোমাদের জন্যে । দিমিত্রিকে সাহায্য করতে. একপায়ে খাড়া আছি 
আমরা, তবে আমাদের সাহায্য চাইতে হবে তাকে। গায়ে পড়ে কিছু করতে যাব 
না।' থামল বকা তারপর বলল, “অনেক বেশি খবর জোগাড় করে ফেলেছ 
ভোমরা । এতটা আশা করিনি | তবে, এখন থেকে খুব সাবধান! সব সময় সতর্ক 
থাকবে! ওভার আ্যাণ্ড আউট! 


হয় 


সারাটা বিকেল শহর আর তার আশপাশের মনোরম দৃশ্য দেখে কাটাল তিন 
গোয়েন্দা । প্রাচীন কিছু দোকানপাট দেখল, একটা মিউজিয়মে দেখল পাচ-ছ'শো 
বছর আগের অনেক এতিহাসিক জিনিসপত্র । একটা প্রমোদতরীতে করে ডেনজো 
নদীতে কাটিয়ে এল কিছুক্ষণ । চলে গিয়েছিল নদীর একেবারে উৎসের কাছাকাছি । 
পেছনে তবে এবার আর আমেরিকান দম্পতি নয় । ভ্যারানিয়ান সিক্রেট সার্ভিস, 

হয়ত মেহমান বলেই নজর রাখছে, বলেছে মুসা ৷ 

‘যথেষ্ট সন্দেহ আছে আমার!’ মুখ কালো করে বলেছে হরিডো । আপনাদের 
প্রতি ওদের আগ্রহ দেখা যাচ্ছে । কেন, জানতে পারলে ভাল হত!" 

তিন গোয়েম্দাও ভাবছে, জানতে পারলে ভাল হত। সিক্রেট সার্ভিস কেন 
আগ্রহ দেখাবে তাদের প্রতি? এখনও তেমন কিছুই করেনি ওরা । প্রিঙ্প দিমিত্রিকে 
সাহায্য করছে, এটা ডিউক রোজারের জানার কথা নয় । ভাহলে? 

রাস্তার মোড়ে মোড়ে গায়কদের ছোট ছোট দল দেখা গেল। সবার হাতে 
একটা না একটা বাদ্যযন্ত্র আছেই । বাজিয়ে গান গেয়ে পথচারীদের মনোরঞ্জন 
করছে, 


২২২ ভলিউম-১ 


“মিন্ট্রেলস, মরিডো জানাল । ‘তিনশো বছর আগে যে পরিবারটা প্রিঙ্গ 
পলকে লুকিয়ে রেখেছিল, তাদেরই বংশধর । আমিও মিনস্ট্রেলদের ছেলে । বাবা 
ছিল. প্রধানমন্ত্রী, তাকে বের করে দিয়েছে ডিউক রোজার । আমাদেরকে, মানে 
আমল থেকেই আমাদেরকে কোনরকম ট্যাক্স দিতে হয় না। ডিউক রোজার আর 
তার সাঙ্গোপাঙ্গোরা দু'চোখে দেখতে পারে না আমাদের ৷ আমরা সব মিনস্ট্রেলরা 
মিলে একটা গোপন দল করেছি । নাম, মিনস্ট্রেল পার্টি । অনেক ভক্ত জুটেছে 
আমাদের | দেশের লোক দেখতে পারে না রোজারকে ।' 

দের প্রতিটি দলের সামনে গতি কমাচ্ছে মরিডো। তাকাচ্ছে আগ্রহী 
চোখে । দলের কেউ একজন সামান্য একটু মাথা. ঝৌকালেই আবার ছুটছে সামনে । 

“ওদেরকে চোখে চোখে রাখছি আমরা, বলল মরিডো | “আপনাদের ওপরও 
সারাক্ষণ চোখ রয়েছে আমাদের । প্যালেসে আছে আমাদের লোক, এমনকি রয়্যাল 
গার্ডেও আছে। অনেক কিছুই জেনে গেছি আমরা । কিন্তু এই একটা ব্যাপার 
জানতে পারছি শা, আপনাদের ওপর রোজারের এত আগ্রহ কেন! সাংঘাতিক কোন 

দু'পাশে নতুন নতুন দৃশ্য। দেখতে দেখতে কিছুক্ষণের জন্যে সিক্রেট 
সার্ভিসের কথা ভুলে গেল ছেলেরা । 

আরেকটা পার্কে বিশাল এক নাগরদোলায় চেপে কিছুক্ষণ দোল খেল তিন 
কিশোর । তারপর রাতের খাওয়া সেরে নিল এক রেস্টুরেন্টে । ডেনজো নদীর মাছ, 
সুস্বাদু ৷ রাননীও হয়েছে খুব ভাল । 

ক্লান্ত হয়ে প্যালেসে ফিরে এল ওরা । তবে মন আনন্দে ভরা । একটা খুব 
সফল দিন কাটিয়ে এসেছে । 

ওদেরকে অভ্যর্থনা করে গাড়ি থেকে নামাল রয়্যাল চেম্বারলেন। এখন 
আরেকজন । ডিউটি বদলেছে । ছোটখাট একজন লোক. টকটকে লাল আলখেল্লা 
পরনে । 

গুড ইভনিং ইয়ং জেন্টেলম্যান, বলল 'চেম্বারলেন। ‘আজ রাতে দেখা করতে 
পারবেন না প্রিন্স দিমিত্রি | দুঃখ প্রকাশ করেছেন তিনি । কাল সকালে নাস্তার সময় 
দেখা হবে! চলুন, আপনাদের ঘরে পৌছে দিই । নইলে পথ চিনে যেতে পারবেন 
না।' 

অসংখ্য সিঁড়ি, করিডর হলঘর পেরিয়ে এল ওরা চেম্বারলেনের পিছু পিছু । 
প্রতিটি সিঁড়ির গোড়ায় করিডরের প্রান্তে প্রহরী । অবাকই হল খরা । সকালে, 
কিংবা গতরাতে এত কড়াকড়ি দেখেনি । তিনতলার ঘরে পৌছে দিয়ে তাড়াহুড়া 
করে চলে গেল চেম্বারলেন। যেন জরুরি কোন কাজ ফেলে এসেছে" 

ভারি ওক কাঠের দরজাটা বন্ধ করে দিল কিশোর । ঘরের ভেতরে তাকাল! 


রূপালী মাকড়সা ২২৩ 


গোছগাছ সাভসুতরো করা হয়েছে । বিছানায় নতুন চাদর । তবে সুটকেসগুলো 
যেখানে ফেলে রেখে গিয়েছিল, সেখানেই রয়েছে। মাকড়সার জালটাও রয়েছে 
আগের মতই ৷ ওটার ধারেরাছেও যায়নি কেউ । সেদিকে এগোল সে! সুতো বেয়ে 
নেমে গেল বড় একটা মাকড়সা, কালোর ওপর সোনালি ছোপ । তক্তা আর মেঝের 
মাঝখানের ফাঁকে গিয়ে ঢুকে পড়ল সুডুৎ করে । মাথা বের করে দিল পরমুহূর্তেই । 

হাসল রবিন। সকালেই যথেষ্ট শিক্ষা হয়ে গেছে । মাকড়সার জাল আর 
ছিড়তে যাবে না ভ্যারানিয়ায় থাকতে । 

মনে হচ্ছে, জিনিসপত্র কেউ হাতীয়নি, বলল কিশোর ৷ “বব ব্রাউনের সঙ্গে 
যোগাযোগ করা দরকার। নতুন কোন নির্দেশ দিতে পারে । মুসা, দরজার তালা 
আটকে দাও ।' 

তালা আটকে দিল মুসা। 

খাপ থেকে ক্যামেরা খুলল কিশোর । বোতাম টিপে দিল। “ফাস্ট বলছি। 
নস্ট রঃ ব্রাউন্রে কিছু? 

ভেসে এল বব গলা । “নতুন কিছু?’ 

‘তেমন কিছু না, জানাল/কিশোর । “সারা বিকেলই গাড়িতে করে ঘুরেছি 
শহর, দেখেছি। নতুন চর লেগেছিল পেছনে । ডিউক রোজারের লোক, সিক্রেট 

11৩০ | 

'দিমিত্রির সঙ্গে কথা বলেছ?' কণ্ঠ শুনে মনে হল ভাবনায় পড়ে গেছে বব । 
“খবরটা কি ভাবে নিয়েছে সে?’ 

“দেখা হয়নি! চেম্বারলেন জানিয়েছে, সকালের আগে দেখা হবে না। প্রিন্স খুব 
ব্যস্ত ।'.- 

'হুমম!' দুশ্চিত্তায় পড়ে গেছে বব, তার কণ্ঠ শুনেই বোঝা যাচ্ছে। 'আটকে 
ফেলেনি তো!.ওর সঙ্গে দেখা করা খুবই জরুরি। সকালে যেভাবেই হোক, দেখা 
কোরো । হ্যা, এক কাজ কর, ক্যামেরা থেকে টেপটা বের করে নিয়ে পকেটে 
রেখে 3: আগামীকাল এমব্যাসিতে নিয়ে আসবে । এমন ভাব দেখাবে, যেন 
শহর দেখতে বেরোচ্ছ। গরম হয়ে উঠছে পরিস্থিতি! বুঝে?” 

৯২ বলল কিশোর । ‘ওভার আ্যাণ্ড আউট ।' 

সুইচ অফ করে দিল কিশোর । টেপরেকর্ডার থেকে বের করে 
নিল খুদে ক্যাসেটটা ৷ বাড়িয়ে দিল মুসার দিকে, ‘এটা তোমার কাছে রাখ । কেউ 
যেন নিয়ে যেতে না পারে ।' 

‘পারবে না” দৃঢ়কণ্ঠ মুসার । ভেতরের পকেটে রেখে দিল ক্যাসেটটা ৷ 

ডয়ার হাতাচ্ছে রবিন। রুমাল খুঁজছে। কোন্‌ ড্রয়ারটায় রেখেছিল, ঠিক মনে 
করতে পারছে লা। অবশেষে একটা ড্রয়ারে পাওয়া গেল ওটা । টান দিয়ে বের 


২২৪ ভলিউম-১ 


মৃদু টুং শব্দ হল। আশ্চর্য ! কি ওটা! ঝুঁকে আলমারির তলায় তাকাল। চকচক 
৮৮৮৮৯৮৮২০৮৭ 


“কোন ক্ষতি করে না” বলল কিশোর? প্রিন্স পলের মাকড়সা । রবিন, আস্তে 
নামিয়ে রাখ মেঝেতে ৷' 

“চিনতে পারছ না!’ ভুরু কুচকে গেছে রবিনের ৷ 'প্রিন্স পলের মাকড়সাই। 
বপালী মাকড়সা!" 

'বুপালী মাকডুসা!' রবিনের কথার. প্রতিধ্বনি করল যেন মুসা । “কি বলছ? 

‘এটা ভ্যারানিয়ার রূপালী মাকড়সা, বলল রবিন। “ভন্ট থেকে যেটা চুরি 
০০:৭১ 

প্রায় লাফ দিয়ে কাছে চলে অল কিশোর আর মুসা 

ছুঁয়ে দেখল কিশোর । ‘ঠিকই বলেছ! এটা ন একটা মাস্টারপিস। কোথায় 
পেলে? 

'রুমালের ভাজে! কেউ একজন রেখে দিয়েছে। সকালে ছিল না ॥' 

ভুরু কুচকে গেল কিশোরের | নিজের অল্গাপ্তেই হাত উঠে গেল নিচের 
ঠোটে। 'কে রাখল? কেন?' বিড়বিড় করতে ধাগল। “আমাদেরকে চোর বলে 
চিহ্তিত করতে চায় না-তো । তাহলে 

‘কি করব আমরা এখন, , কিশোর?’ বলে উঠল সুসা। ‘ওটা চুরির একমাত্র 
শান্তি মুত্যুদণ্ড! যদি ধরা পড়ি... 

‘আমার মনে হয়..." বলতে গিয়েও থেমে যেতে হল কিশোরকে । বাইরে ভারি 
জুতোর শব্দ । অনেকগুলো । 

মুহূর্ত পরেই দরজায় চীপড়ের শব্দ হল । নবটা ঘোরানর চেষ্টা করল কেউ । 
ভেতর থেকে তালা দেয়া, খুলল না) শোনা গেল ক্রুদ্ধ গলা, দরজা খোল। 
রিজেন্টের আদেশ!’ 

রর দি লা একই সঙ্গে। 
লোহার তুলে দিল দুজনে । 

৮ পু te এতই অবাক হয়েছে । হাতে ভ্যারানিয়ার 
রূপালী মাকড়সা নিয়ে স্থির দাড়িয়ে আছে। কি করবে এখন? 


সাত 


জোরে জোরে কিল মারার শব্দ হচ্ছে দরজায় বাইরে থেকে । OO 
‘খোল! রিজেন্টের আদেশ! আমরা আইনের লোক!' আবার চেচিয়ে উঠল 


১৫-করূপালী মাকড়সা ত 


কু্ধকণ্ঠ। 

৬০৪৪৭১৭০০৬০ 
দিয়ে দরজা আটকে রাখতে চাইছে যেন 

হাতের অপূর্ব সৃন্দর জিনিসটার দিকে চেয়ে আছে রবিন! যাথায় চিন্তায় খড়। 
কোথাও লুকিয়ে ফেলা দরকার এটাকে ৷ কিন্তু কোথায়? 

হঠাৎ সচল হয়ে উঠল রবিন । ছুটোছুটি শুরু করল সারা ঘরময়। চোখ জায়গা 
খুঁজছে । কোথায় লুকিয়ে রাখবে মাকড়সাটাকে! কার্পেটের তলায়? না! বিছানার 
গদি? তাও না। তাহলে, তাহলে কোথায়? কোথায় রাখলে খুঁজে পাবে না অন্য 
কেউ? 

জোরে ধাক্কা, দেয়া হচ্ছে দরজায় । ভেঙে ফেলার চেষ্টা চালাচ্ছে । এই সময়ই 
ঘটল আরেক ঘটনা । ভীষণভাবে দুলে উঠল জানালার পর্দা । লাফিয়ে এসে ঘরের 
ক 
আক্ৰমণ এল । 

‘না না, চমকাবার কিছু নেই ।' কাছে এগিয়ে এসেছে এক তরুণ । ফিসফিস 
করে বলল, ‘আমি ৷ মরিডো ৷ আর, ও আমার ছোট ব্যেন, মেরিনা।" 

‘মেরিনা--“ও আপনার বোন," ফিসফিস করেই বলল কিশোর । 

সেই মেয়েটা ৷ পার্কে বেলুন বিক্রি করছিল যে । পরনে মরিডোর মতই প্যান্ট, 
জ্যাকেট । দেখে প্রথমে তাই তাকে ছেলে বলে ভুল করেছে ওরা | 

মাথা ঝৌকাল মরিডো। ‘জলদি আসুন, পালাতে হবে। আপনাদেরকে 
টি ৯৭৮ পপি নুর 

আওয়াজ পাল্টে গেছে আঘাতের । দরজা ভাঙার জন্যে কুড়াল ব্যবহার করা 
হচ্ছে। কিন্তু তিন ইঞ্চি পুরু ভারি ওক কাঠের দরজা । এত সহজে ভাঙবে না। 
কয়েক মিনিট সময় নেবেই । 

ঘরে বসে টেলিভিশনে সিনেমা দেখছে যেন ওরা! খুব দ্রুত ঘটে যাচ্ছে ঘটনা ৷ 
তাল পাচ্ছে না তিন গোয়েন্দা। বেরিয়ে যেতেই হবে এঘর থেকে, এটা ঠিক, কিন্তু 
কি করে, বুঝতে পারছে না। 

‘জলদি এস মুসা! হঠাৎ চেচিয়ে উঠল কিশোর । কাজ করতে শুরু করেছে 
আবার তার মগজ ৷ ‘রবিন, এস । মাকড়সাটা পকেটে ঢোকাও ।' 

ঘরের কোণে দীড়িয়ে আছে রবিন। হঠাৎ সোজা হল। দ্বিধা করল এক মুহূর্ত । 
তারপর ঘুরে ছুটে এল । 

জানালার দিকে ছুটল মেরিনা । ফিরে সবাইকে একবার ইশারা করেই টপকে 
ব্যালকনিতে চলে গেল। ওর পিছু পিছু ব্যালকনিতে এসে নামল কিশোর, মুসা, 


| 
ঠাণ্ডা অন্ধকারে গা ঘেঁষাঘেষি করে দাড়াল ওরা | নিচে জুলছে শহরের আলো । 
২২৬ ভলিউম-১ 


দালানের গা থেকে বেরিয়ে আছে চওড়া কার্নিস! সেটা দেখিয়ে বলল, 
'প্যালেসের পেছনেও আছে। এতখানিই চওড়া। হাটা যাবে। আসুন আমি পথ 


| 

ব্যালকনির রেলিঙে উঠে বসল মেরিনা । নিঃশব্দে লাফিয়ে নামল কার্নিসে। 

দ্বিধা করছে কিশোর । 'আমার ক্যামেরা!’ হঠাৎ চেঁচিয়ে উঠল. সে । ‘ফেলে 
রেখে এসেছি!" 

'আর আনার সময় নেই!' পেছন থেকে বলল মরিডো । দু'মিনিট টিক্রবে আর 
দরজা, বড় জোর তিন। একটা সেকেওুও নষ্ট করা যাবে না ।' 

খুব খারাপ লাগল. ক্যামেরাটার জন্যে । কিন্তু আনার উপায় নেই । মুসা নেমে 
পড়েছে ততক্ষণে কার্নিসে । তাকে অনুসরণ করল কিশোর । দেয়ালের দিকে মুখ, 
পা ফাক করে পাশে হেটে সরছে মেরিনা । 

গায়ে গা ঠেকিয়ে মেরিনার মত করেই সরতে লাগল মুসা আর কিশোর । 
বেড়ালের মত নিঃশব্দে | 
একনাগাড়ে ৷ প্রাসাদের এক কোণে পৌছে গেল ওরা । ঠাণ্ডা হাওয়া ঝাপটা দিয়ে 
গেল চোখেমুখে । 

ক্ষণিকের জন্যে কেপে উঠল রবিন, দুলে উঠল দেহ অনেক নিচে ডেনজো 
নদী, রাতের মতই অন্ধকার ৷ পাক খেয়ে খেয়ে ঘূর্ণি সৃষ্টি করেছে পানি, শব্দ শোনা 
যাচ্ছে। কাধ খামচে ধরল মরিডোর শক্তিশালী হাত, পতন রোধ করল রবিনের । 
আবার ভারসাম্য ফিরে পেল সে। 

'জলদি!' রবিনের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল মরিডো । 

চমকে উঠল একজোড়া পায়রা । এ-কি জ্বালাতন! এত রাতে ঘুম নষ্ট করতে 
এল কে! পাখার ঝটপট শব্দ তুলে দালানের খোপ থেকে বেরিয়ে এল পাখি দুটো, 
অনধিকার-চর্চাকারীদের মাথার ওপর চক্কর দিয়ে দিয়ে উড়তে লাগল । হঠাৎ বসে 
পড়তে যাচ্ছিল রবিন, আবার তার কাধ খামচে ধরল মরিডো । 

মোড় ঘুরে আরেকটা ব্যালকনির কাছে চলে এল ওরা । রেলিঙে উঠে বসল 
মেরিনা। নামল! 

ব্যালকনিতে এসে দাড়িয়েছে পাচজনে। 

‘এবার ওপরে উঠতে হবে,’ ফিসফিসিয়ে বলল মেরিনা “এই যে দড়ি। গিঁট 
দেয়া আছে একটু পর পরই । উঠতে অসুবিধে হবে না!” 

‘এটা কেন?' রেলিঙে বাধা আরেকটা দড়ি নেমে গেছে নিচে, সেটা দেখিয়ে 
জিজ্ঞেস করল কিশোর । 

|” 


রূপালী মাকড়সা ২২৭ 


ওপর থেকে ঝুলছে যে দড়িটা, সেটা ধরে উঠতে শুরু করল মেরিনা ৷ তাকে 
অনুসরণ করল মুসা । তারপর দড়ি ধরল কিশোর । 

ওদেরকে কয়েক ফুট ওঠার সময় দিল রবিন । তারপর দড়ি ধরে ঝুলে পড়ল 
সে-ও । উঠতে শুরু করল ধীরে ধীরে। 

আবার কার্নিসে নেমেছে মরিডো । মারীত্মরু ঝুঁকি নিয়ে এগিয়ে গেল কোনায় । 
উঁকি দিল । দেখতে চাইছে; ওদিকে কতদূর কি করল শক্ররা । 

ফিরবে এল মরিডো। ফিসফিস করে বলল, ‘এখনও দরজা নিয়েই আছে। তবে 
এসে পড়ল বলে! 

পকি?' মরিডোর দিকে তাকাতে গেল রবিন । ঘামে ভেজা হাত, পিছলে গেল 
হঠাৎ। গিটও আটকাতে পারল না, সড়সড় করে নিচে নেমে চলে এল সে। ঘষা 
লেগে ছিলে গেল হাতের- চামড়া । তার মনে হল, আগুন লাগিয়ে "দিয়েছে কেউ । 
মাত্র একটা মুহূর্ত। পরক্ষণেই এসে পড়ল নিচে দাড়ানো মরিডোর ওপর ৷ পড়ল 
তাকে নিয়েই । জোরে কঠিন কিছুতে ঠুকে গেল মাথা । দপ করে চোখের সামনে 
জ্বলে উঠল কয়েক হাজার লাল-হলুদ ফুল৷ তারপরেই অন্ধকার! 


“রবিন! কানের কাছে ডাক শুনে চোখ মেলল সে। 

“রবিন! শুনতে পাচ্ছেন! লেগেছে কোথাও!’ শঙ্কিত গলা মরিডোর। 

চোখ মিটমিট করল রবিন। ওপরে তারাজলা আকাশ । মুখের ওপর ঝুঁকে 
আছে মরিডো । চিত হয়ে পড়ে আছে সে। প্রচণ্ড যন্ত্রণা মাথায় । 

“রবিন, কোথাও লাগেনি তো? আবার জিজ্ঞেস করল মরিডো। উদ্বিগ্ন 

“মাথা ব্যথা করছে, অবশেষে বলল রবিন । কোলা ব্যাঙের আওয়াজ বেরোল 
গলা থেকে । ‘ভালই আছি ।" ধীরে ধীরে উঠে বসল সে । চারদিকে তাকাল । একটা 
ব্যালকনিতে বসে আছে । পাশে, প্যালেসের পাথরের কালো বিশাল দেয়াল উঠে 
গেছে ওপরে ৷ অনেক নিচে ডেনজো নদীতে মিটমিট করছে নৌকার আলে! । 

‘আমি এখানে কেন!’ বলে উঠল রবিন। ‘জানালা দিয়ে ঘরে ঢুকলেন 
আপনারা---তারপরই আমি এখানে!-"মাথায় যন্ত্রণা ।-.*কিছুই তো বুঝতে পারছি 
না! 

“প্রিন্স পল রক্ষা করুন আমাদের, বিড়বিড় করল মরিডো । “কথা বলার সময় 
নেই! দড়ি ধরে উঠতে পারবেন? এই যে, দড়ি ।' রবিনের হাতে দড়িটা গুজে দিল 
সে। উঠতে পারবেন?’ 

_ অবাক হয়ে দড়িটা ধরে আছে রবিন। এটা কোথা থেকে এল? এর আগে 
কখনও দেখেছে বলে তো মনে পড়ছে না। ভীষণ দুর্বল লাগছে। মাথায় অসহ্য 


যন্ত্রণা ৷ 
'জীনি না! ধীরে ধীরে মাথা নাড়ল রবিন । “চেষ্টা করব ।' 
২২৮ ভলিউম-১ 


‘হবে না!' আপনমনেই বিড়বিড় করল মরিডো । “বুঝেছি, পারবেন না। টেনে 
তুলতে হবে । চুপচাপ দাড়িয়ে থাকুন। দড়ি বেধে টেনে তুলব ।' 

দড়ির মাথা রবিনের দুই বগলের তলা দিয়ে এনে বুকে শক্ত করে গেচাল 
মরিডো, ধিট দিল। "চুপ করে থাকুন। আমি উঠে যাই । তারপর টেনে তুলব । 
দেয়ালে অনেক ফাটল আছে । ওগুলোতে পা বাধিয়ে ওপরে ঠেলে দেবার চেষ্টা 
করবেন নিজেকে! আমাদের সাহায্য হবে। তা যদি না পারেন, চুপচাপ ঝুলে 
থাকবেন । ভয় নেই, ফেলে দেব না।' 

দড়িতে টান পড়তেই ওপরের দিকে চেয়ে বলল, “আসছে! অঘটন ঘটেছে 
এখানে! 

দড়ি ধরে রেলিঙে উঠে দাড়াল মরিডো । ঝুলে পড়ল অন্ধকারে । 

নিঃশব্দে উঠে যাচ্ছে মরিডো ৷ সেদিকে তাকিয়ে রইল রবিন। হাত চলে গেছে 
মাথার পেছনে, আহত জায়গা । এখনও বুঝতে পারছে না সে, কি করে এখানে 
এল! সঙ্গীরা কোথায় কি করছে, বুঝতে পারছে মা। মনে পড়ছে, ওরা ঘরের 
ভেতরে দাড়িয়ে ছিল। দরজায় কুড়াল দিয়ে কোপানর শব্দ । জানালা দিয়ে ঘরের 


বড় একটা জানালার চৌকাঠে বসল মরিডো। লাফ দিয়ে নামল ভেতরে ওরা 
তিনজন দাড়িয়ে আছে। সবাই উদ্বিগ্ন । 

'পড়ে গিয়েছিল রবিন, বলল মরিডো ৷ ‘খুব নাড়া খেয়েছে । চোট লেগেছে 
মাথায়। টেনে তুলতে হবে, নিজে নিজে উঠতে পারবে না। আসুন, দড়ি ধরতে 
হবে!’ 

চারজনেই চেপে ধরল দড়ি । টান দিল। ওঠার সময় সাহায্য করেছে 
গিটগুলো, এখন্‌ অসুবিধে সৃষ্টি করল । প্রতিটি গিট বেধে যাচ্ছে চৌকাঠের কিনারে, 
আটকে যাচ্ছে৷ হ্যাচকা টান দেয়া যাচ্ছে না। গিটের তলায় হাত ঢুকিয়ে দিয়ে 
সরিয়ে আনতে হচ্ছে অনেক কষ্টে । | 

ওজন বেশি না রবিনের ৷ তাছাড়া ওরা চারজন । অসুবিধা সত্বেও শিগগিরই 
দেখা গেল তার মাথা, কাধ। হাত বাড়িয়ে চৌকাঠ চেপে ধরল রবিন । দু'হাত ধরে 
তাকে তুলে আনল মুসা আর মরিডো | 

'এলাম!' কাপছে রবিনের গলা । “কিচ্ছু ভেব না, আমি ঠিকই আছি। মাথা 
ব্যথা করছে অবশ্য, ওটা এমন কিছু না। হাটতে পারব. কিন্তু ব্যালকনিতে কি 
করে এলাম, সেটাই মনে করতে পারছি না!” 

'পারবেন,' মোলায়েম গলায় বলল মেরিনা ৷ ‘ওসব নিয়ে বেশি ভাবার দরকার 
নেই এখন। আর কোন অসুবিধে নেই তো?’ 

না, বলল রবিন । 


রূপালী মাকড়সা ২২৯ 


আরেকটা! শোবার ঘরে এসে ঢুকেছে ওরা । ভাপসা গন্ধ । অনুভবেই বুঝতে 
পারছে, বালি গিজগিজ করছে । তারার আবছা আলো জানালা দিয়ে ঢুকছে 
ভেতরে । কোন আসবাবপত্র দেখা গেল না।' 

পা টিপে টিপে দরজার কাছে এগিয়ে গেল মরিডো আর মেরিনা | নিঃশব্দে 
দরজা খুলল ম'রডো, গলা বাড়িয়ে উকি দিল বাইরে । ফিরে এল আবার । 
যাব? 

‘ননাহ,' জোরে মাথা নাড়ল মেরিনা । "দড়ি দেখে ভাববে, নিচে নেমে গেছেন 
ওরা । নিচের কোন ঘরেই খোজা বাদ রাখবে না ব্যাটারা ! দেখ!' 

জানালায় দড়িয়ে নিচে উকি দিল সবাই । নিচে, আঙিনায় আলো, নড়াচড়া 
করছে? টর্চ হাতে ঘুরে বেড়াচ্ছে প্রহরীরা । 

ইতিমধ্যেই পহারা শুরু হয়ে গেছে আঙিনায়, বলল মেরিনা “ওপরেই 

যেতে হবে আমাদের দিনটা কোথাও লুকিয়ে রাখতে হবে । আগামী রাতে দেখব, 
অন্য কোথাও সরিয়ে নিতে পারি কিনা । কোন একটা ডানজনের.ভেতর দিয়ে পানি 
সরার দ্রেনে নিয়ে যাব । ভারপর হয়ত নিয়ে চলে যেতে পারব আমেরিকান 
এমব্যাসিতে ।' ্‌ 
আসে না। দড়ি নিচে নেমে গেছে, এদিকে ওঠার কথা ভাববে না কেউ :--.সঙ্গে 
রুমাল আছে আপনাদের2 

‘নিচে আঙিনায় ফেলে দেব সুযোগমত,' বলে রুমালটা পকেটে রাখল 
মরিডো। জানলার ফ্রেমের মাঝখানের দণ্ডে বাধা দড়িটা, ওটা বেয়েই উঠে 
এসেছে । খুলে নিয়ে হাতে পেঁচাল সে । “আসুন, যাই । মেরি, পেছনে থাক 1 

একে একে করিডরে বেরিয়ে এল ওরা । দু'পাশে ঘর । ওপরে ছাত ৷ অন্ধকার । 
মরিভোর হাত ধরেছে কিশোর | তার হাত মুসা, মুসার হাত রবিন। তার হাত 
মেরিনা । পাচজনের একটা শেকল যেন, নিঃশব্দ কিনতু দ্রুতপায়ে এগিয়ে চলল। 

টর্চ জেলে দেখে নিল মরিডো | দেয়ালের গায়ে একটা দরজার সামনে এসে 
থামল ৷ ধাক্কা দিল। খুলল না। আরও জোরে ধাক্কা দিতেই মরচে পড়া কজা তীক্ষ 
আর্তনাদ করে উঠল খুলে গেল পাল্লা । চমকে উঠল সবাই । 

কান খাড়া করে দুরু দুরু.বুকে দাড়িয়ে রইল ওরা এক মুহূর্ত । না, কোনরকম 
শব্দ,শোনা গেল না: ভেতরে পা রাখল ওরা । একটা সিড়ি ঘর। 

অন্ধকারে সিঁড়ি বেয়ে উঠতে লাগল । সামনে আরেকটা ৷ ধাক্কা দিয়ে দরজা 
খুলে ফেলল মরিডো । 


২৩০ ভলিউম-১ 


খোলা ছাতে বেরিয়ে এল ওরা । ছাত ঘিরে রেখেছে উঁচু দেয়াল দেয়ালের 

“ওখান থেকে তীর ছোড়া হত, গরম তেল ঢেলে দেয়া হত শত্রুর ওপর," 
কুলুঙ্গিগুলো দেখিয়ে বলল মরিডো । আজকাল আর ওসবের দরকার হয় না৷ ছাতে 
পাহারাই থাকে না অনেক বছর ধরে। 

প্রত্যেক কোনায় সেন্ট্রিরুম রয়েছে। এক কেপে পাথরের একটা খুপরিমত 
ঘরে নিয়ে এল ওদেরকে মরিডো। অনেক আপত্তি প্রকাশ করার পর খুলে গেল 
কাঠের দরজা । ভেতরে আলো ফেলল সে । চার দেয়াল ঘেষে চারটে লম্বা বেঞ্চ, 
ডিউটির ফাকে ফাকে ওখানেই শুয়ে ঘৃমাত সেন্ট্রিরা। ধুলোয় একাকার । ছোট ছোট 

‘এককালে সারাক্ষণ পাহারা থাকত এখানে, বলল মরিডো ৷ 'সে অনেক 
আগের কথা । এখানে আপাতত নিরাপদ আপনারা । আগামীকাল রাতে আবার 
আসব । যদি পারি।' 

ধপ করে একটা কাঠের বেঞ্চে বসে পড়ল কিশোর ৷ “কপাল ভাল, এখন 
গরমকাল । নইলে ঠাণ্ডায় জমেই মরতে হত ।.-ভো, এসব কি? কি ঘটেছিলগ' 

“কোল ধরনের ফাদ,' বলল মেরিনা। 'রূপালী মাকড়সা চুরির অজুহাতে 
আপনাদেরকে গ্রেফতার করা হত । তারপর, কোন একটা কায়দা বের করে 
সিংহাসনে বসতে দিত না প্রিন্স দিসিত্রিকে। এখন পর্যন্ত এইই জানি ।' 

০ বট কাতা নাগা রাডার 


( 
‘কিন্তু ওটা এখন আমাদের কাছেই আছে । রবিন, দেখাও ওদের ৷' ' 
জ্যাকেটের এক পকেটে হাত ঢোকাল রবিন ৷ তারপর চোকাল অন্য পকেটে : 
সর্তক হয়ে উঠল । তাড়াতাড়ি খুঁজল সবকণ্টা পকেট । ঢোক গিলল। 
'কিশোর---নেই-..! নিশ্চয় পড়ে গেছে কোথাও!' 


আট 


'মাকড়সাটা ছিল আপনার কাছে? হারিয়েছেন?" লন 
a ‘সর্বনাশ !" বলে উঠল মেরিনা । ‘আপনাদের কাছে এল কি করে? হারালই বা 
a 

ভল্ট থেকে রূপালী মাকড়সা চুরি যাওয়ার কাহিনী খুলে বলল কিশোর, যা যা 
শুনেছিল প্রিন্স দিমিত্রির কাছে। জানাল, আসলটার জায়গায় নকলটা পড়ে আছে 
এখন | প্রিলের সন্দেহ, চুরি করেছে ডিউক রোজার, দিমিত্রর প্রিন্স হওয়া ঠেকানর 
জন্যে । 


রূপালী মাকড়সা ২৩১ 


রবিন জানাল, ড্রয়ারে কমালের ভাজ থেকে কি করে পেয়েছে সে মাকড়সাটা। 

'বড়যন্ত্রটা বুঝতে পারছি এবার, চিন্তিত শোনাল মরিডোর গলা । “ডিউক 
রোজারই মাকড়সাটা আপনাদের ঘরে লুকিয়ে রেখেছিল। তারপর লোক পাঠিয়েছে 
গ্রেফতার করতে । মাকড়সাটা: পাওয়া যেত আপনাদের ঘরে। প্রিন্স “দিমিত্রির 
অসাবধানতার কারণেই ওটা চুরি করতে পেরেছেন, ঘোষণা করে দিত ভিউক। 
প্রিশের ওপর বিশ্বাস হারাত লোকে । আপনাদেরকে ভ্যারানিয়া থেকে বের করে 
দিত রোজার, আমেরিকার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করত। রাজ্যশাসন চালিয়ে 
হেত তারপর কোন এক সময়ে নিজেকে স্থায়ী রিজেন্ট ঘোষণা করে বসে পড়ত 

ংহাসনে ।' 

কিন্তু মাকড়সাটা এখন তার হাতে নেই, বলল মুসা । ‘আর তো এগোতে 
পারছে না।" 

‘পারছে,’ বলল মরিড়ো । ‘আপনাদেরকে ধরার চেষ্টা করবে । ধরতে পারলেই 
ঘোষণা করবে, মীকড়সাটা কোথাও লুকিয়ে ফেলেছেন আপনারা । 
এমব্যাসিতে পালিয়ে যেতে পারলেও বদনাম থেকে রেহাই পাবেন না। তাহলে 
বলবে, রূপালী মাকড়সা চুরি করে নিয়ে চলে গেছেন আপনারা ।' 

‘কিন্তু একটা ব্যাপার এখনও বুঝতে পারছি না, বলল মুসা। “রূপালী 
মাকড়সা হারালে কিংবা চুরি গেলে, দিমিত্রির দোষটা কোথায়? আমরা না এলেও 
তো ওটা চুরি যেতে পারত? আগুন লেগে কিংবা অন্য কোন কারণে নষ্ট হয়ে যেতে 
পারত ।-তখন?' 

তখন সারা দেশ শোক প্রকাশ করত দীর্ঘদিন ধরে। প্রিন্স দিমিত্রির কোন 
দোষ থাকত না। এখন তো বলবে, আমেরিকান কয়েকটা চোর বন্ধুকে এনে ভল্টে 
ঢুকিয়েছে, ফলে ছুরি গেছে মাকড়সা । আসলে, প্রিন্স পল আমাদের কাছে কতখানি 
কি, সেটা বলে বোঝানো যাবে না আপনাদের ৷ তারই প্রতীকচিহ ওই রূপালী 
মাকড়সা ওটার ওপরই নির্ভর. করছে আমাদের ভাগ্য, স্বাধীনতা, ভবিষ্যৎ ।' 

চুপ করে রইল তিন গোয়েন্দা । 

“হয়ত বলবেন আমরা কুসংঙ্কারে বেশি বিশ্বাসী, আবার বলল মরিডো। “কিন্তু 
আজ পর্যন্ত মাকড়সার অবমাননা করে টিকতে পারেনি কেউ, ধ্বংস হয়ে গেছে। 
বংশ বংশ ধরে প্রিন্স পলকে ভালবেসে এসেছি আমরা । তার আদেশ, তার নির্দেশ 
এখনও ভ্যারানিয়ানদের কাছে ধ্রুববাক্য। আমরা জানি, যতদিন রূপালী মাকড়সা 
নিরাপদে থাকবে, ভ্যারানিয়ানরা নিরাপদ । ওটার কোন ক্ষতি হলেই অডিশাপ 
নেমে আসবে আমাদের ওপর ৷ ওটা রক্ষা করার জন্যে প্রাণ দিতেও আপত্তি নেই 
আমাদের । সরাসরি না হলেও প্রিন্স দিমিত্রি এটা হারানর ব্যাপারে জড়িত, দেশের 
লোক তাই জানবে । মন থেকে কোনদিনই আর তাকে ভালবাসতে পারবে না । 
সিংহাসনে বসার অযোগ্য মনে করবে ।' থামল একটু! ভাবল। তারপর বলল, 


২৩২ ভলিউম-১ 


'তাহলে বুঝতেই পারছেন রূপালী মাকড়সা খুঁজে পেতেই হবে আমাদের ৷ নইলে 
ডিউক রোজারেরই জিত।' 

১৬৮ পতন প্র রত 
“কিশোর, মুসা, আমার পকেট খুঁজে দেখ ।' 

তন্ন তন্ন করে রবিনের সব পকেট খুঁজল মুসা আর কিশোর, টেনে উল্টে বের 
করে আনল পকেটের কাপড় + নেই+ জামার হাতার ভাজ, প্যান্টের নিচের ভাজ, 
জুতো-মোজার ভেতর, কোথাও খোজা বাদ রাখল না। নেই তো নেই-ই। পাওয়া 
গেল না রূপালী মাকড়সা। 

‘ডাব, রবিন, অবশেষে বলল কিশোর । “ভাল করে ভেবে দেখ, কোথায় 
রেখেছিলে! তোমার হাতে ছিল ওটা, তারপর কি করলে?' 

মনে করার চেষ্টা করল রবিন । “জানি না!” হতাশ কণ্ঠ । 'রুমালের ভাজ থেকে 
পড়ে গিয়েছিল মেঝেতে ৷ হাতে তুলে নিলাম । দরজায় ধাক্কা দেবার শব্দ হল । 
জানালা দিয়ে লাফিয়ে এসে পড়ল মরিডো। তারপর আর কিছু মনে নেই!” 

মম! নিচের ঠোটে চিমটি কাটছে কিশোর । “ম্যামনেশিয়া আংশিক! 
মাথায় আঘাত পেলে মাঝেসাঝে ঘটে এটা । বিন্বরণ ঘটে । অতীত জীবনের সমস্ত 

যায় কারও, কেউ হারায় কয়েক হপ্তা, কেউ কয়েক দিনা কয়েক 

ট হারিয়ে ফেলার ঘটনাও ঘটেছে অনেক ৷ রধিনেরটা কয়েক মিনিট । কারও 
কারও বেলায় ঠিক হয়ে যায় এটা, আবার ফিরে পায় ওই. স্মৃতি । ওর বেলায় কি 
ঘটবে, জানি না! মাথায় আঘাত লাগার তিন চার মিনিট আগের সমস্ত ঘটনা মুছে 
গেছে তার মন থেকে ।' 

“মনে হয় ঠিকই বলেছ, বলল রবিন । ‘হয়ত তা-ই ঘটেছে ।' আহত জায়গায় 
৮১৮০৬ ১৬১৯৬ ০ সারা ঘরে ছুটোছুটি 

কলা দার আলা বদতি চল হযে পা 
৮পা১০7০৭৬৯৭ কিংবা আলমারিতে ঢুকিয়ে রাখার কথা মনে 
১৯ তবে ওসব জায়গা নিরাপদ বলে মনে হয়নি..." 

চুপ করল রবিন ৷ 

অন্যরাও চুপ করে রইল কয়েক মুহূর্ত । এরপর কি করেছে, মনে করার সুযোগ 
দিল রবিনকে ৷ কিন্তু আর কিছু মনে করতে পারল না সে। 

“আমাকে দেখার পর একটা কাজ করাই সবচেয়ে স্বাভাবিক, বলল মরিডো। 
‘পকেটে ঢুকিয়ে ফেলা ।' হয়ত তাই করেছেন। তবে ভালমত রাখতে পারেননি 
তাড়াহুড়ায় । তারপর, যখন কার্নিসে উঠলেন, কোনভাবে পড়ে গেছে মাকড়সাটা। 
ব্যালকনিতে যখন আছড়ে পড়েছেন, তখনও পড়ে গিয়ে থাকতে পারে ।" 

পকিংবা হয়ত আমার হাতেই ছিল, পকেটে ঢোকাইনি, বলল রবিন। ‘কোন 
এক সময় হাত থেকে ছুটে পড়ে গেছে। কার্নিস কিংবা ব্যালকনিতে পড়ে থাকার 


রূপালী মাকড়সা ২৩৩ 


আশা খুবই কম, তবে সম্ভবত নিচে, আঙিনায় পড়েছে ।' 
'আঙিনায় পড়ে থাকলে পাওয়া যাবে, বলল মরিডো। “ব্যালকনি কিংবা 
কানিসে থাকলেও পেয়ে যাব! কিন্তু, যদি পাওয়া না যায়..." চুপ করে গেল সে। 
কিংবা ঘরেও ফেলে এসে থাকতে পারেন,' এতক্ষণে কথা বলল মেরিনা। 
'হয়ত খোজার কথা ভাববেই না গার্ডেরা । বরেই নেবে, আপনারা সঙ্গে নিয়ে 
গেছেন যদি আঙিনায় পাওয়া না যায়, আগামীকাল রাতে আবার সে ঘরে ফিরে 
যাব আমর! । খৃজব । কার্নিস আর ব্যাল্কনিও বাদ দেব না।" 


নয় 


সারাটা রাত ওই সেন্ড্রিরুমেই কাটিয়ে দিয়েছে তিন গোয়েন্দা । 

ছাতে কেউ খুঁজতে আসেনি তাদেরকে ৷ বেশ ভালই বুদ্ধি করেছিল মরিডো। 
রুমাল পেরে জেনেছে তিন গোয়েন্দা) অন্যদিকে চোখ সরিয়ে রেখেছে 
পাহারাদারদের ৷ ছাতে খোজার কথা ভাবেইনি কেউ। 

আরও কিছুক্ষণ কথা বলে চলে গিয়েছিল মরিডো আর মেরিনা । তারপর লম্বা 
হয়ে কাঠের বেঞ্চেই শুয়ে পড়েছে তিন কিশোর ৷ সারাদিন প্রচণ্ড পরিশ্রম আর 
উত্তেজনার মাঝে কেটেছে, শক্ত কাঠের ওপর শুয়েই ঘুমিয়ে পড়েছিল। 

পরদিন সূর্য ওঠার পর ভাঙল ঘুম । 

চোখ মেলল মুসা ৷ বড় করে হাই তুলল, আড়মোড়া ভাঙল । পাশে চেয়ে 
দেখল, আগেই উঠে পড়েছে কিশোর ! হালকা ব্যায়াম করছে মাংপেশীর জড়তা 

উঠে বসল মুসা । জুতো গলাল পায়ে । দাড়াল । এখনও ঘুমিয়ে আছে রবিন ৷. 
“দিনটা ভালই যাবে, তবে আমাদের জন্যে না। পেটের ভেতর ছুঁচো নাচানাচি 
করছে । অথচ কোন খাবার নেই, নাস্তাই নেই, লাঞ্চ আর ডিনার তো স্বান! 
কিশোর, খাওয়া-টাওয়া পাব কিছু?’ 

দুত্তোর তোমার খাওয়া !' ঝাঝালো কণ্ঠ কিশোরের ৷ 'কি করে বেরোব, এই 
মৃত্যুপুরী থেকে তাই জানি না, খাওয়া! মরিডো কি করছে না করছে, রাতেও 
আসতে পারবে কিনা, তাই বা কে জানে!" 

'সত্যিই বেরোতে পারব না আমরা এখান থেকে!’ চুপসে গেছে মুসা । “তাহলে 
আর জীবনেও কিছু খাওয়া হবে না!” হতাশ ভঙ্গিতে এদিক ওদিক মাথা নাড়ল 
সে। “আচ্ছা! কিশোর, তোমার কি মনে হয়? জেগে উঠলে মনে করতে পারবে 
রবিন? রূপালী মাকড়সা কোথায় রেখেছে, বলতে পারবে?' 


২৩৪ ভলিউম-১ 


কিশোর কোন জবাব দেবার আগেই চোখ মেলল রবিন । মিটমিট করে বন্ধ 
করল, তারপর আবার খুলল । "আমরা কোথায়?" বলতে বলতেই হাত নিয়ে গেল 
মাথার পেছনে, আহত জায়গায় । ইহ্‌! ব্যথা-.-! হ্যা, এই বার মনে পড়েছে” 

, কি মনে পড়েছে?' লাফ দিয়ে দেয়ালের কাছ থেকে সরে এল মুসা! 

'রূপালী মাকড়সা কোথায়, মনে পড়েছে?' 

পারার aie SEC টা মনে পড়েছে ।' 

'অ-অ!' আবার হতাশ হয়ে পড়ল মুসা । আবার চলে গেল ফোকরের কাহে। 

'ভেব না, রবিন, আশ্বাস দিল কিশোর “সময় যাক । তোমার মাথার যন্ত্রণা 
যাক । তারপর হয়ত মনে পড়ে যাবে সব কথা..." 

এই চুপ!' চাপা গলায় হুশিয়র করল মুসা। 'একটা লোক! এদিকেই 
আসছে! 

দ্রচতপায়ে ফোকরের কাছে এসে দাঁড়াল অন্য দুজন | 

৮4/৮৮/846৮ 54১৮ দিকে. লন্ব' আযাপ্রন । হাতে 
ঝাতু, বালভি আর ল্যাকড়া ! কয়েক পা এগিয়েই হাতের জিনিসগুলো নামিয়ে 
রাখল লোকটা ভুরু কুঁচকে তাকাল একবার সেব্ট্রিরুমের দিকে । পেছনে সিঁড়ির 
দিকে তাকাল ! তারপর এগিয়ে এল পায়ে পায়ে: 

টোকা পড়ল দরজায় । আস্তে করে। 

“মুসা, দরজাটা খুলে দাও, ফিসফিস করে বলল কিশোর | "গার্ড ময়। ও 
জানে, আমরা আছি এর ভেতর !' 

ছিটকিনি খুলে দিয়েই এক লাফে পাশে সরে গেল মুসা । তৈরি । যদি তেমনি 
বোঝে, লাফিয়ে পড়বে লোকটার ঘাড়ে ! তিনজনে মিলে কাবু করে ফেলতে 


আস্তে ঠেলা দিয়ে দরজা খুলল লোকটা । চট করে ঢুকেই ঠেলে বন্ধ করে দিল 
আবার পাল্লা স্বস্তির নিশ্বাস ফেলল । তারপর গিয়ে দাড়াল একটা ফোকরের 
কাছে। সিঁড়ির দিকে চেয়ে বলল, ‘কেউ পিছু লেগেছে কিনা, দেখছি! হুশিয়ার 
থাকা ভাল !' 

দুটো মিনিট চুপচাপ ফোকরের কাছে দাড়িয়ে রইল ওরা ৷ দৃষ্টি সিড়ি আর 
হাতের দিকে । 

'না, ফেউ লাগেনি পেছনে” অবশেষে বলল লোকটা । 'আমি ঝাড়ুদার । এক 
ফাকে উঠে চলে এসেছি । দেখেনি কেউ । মরিডোর মেসেজ আছে । জানতে 
চেয়েছেঃ রবিনের মনে পড়েছে কিনা ।' 

“না, জবাব দিল কিশোর ৷ "মরিডোকে বলবে, মনে পড়েনি !' 

'বলব। অধৈর্য হতে মানা করেছে মরিডো | আঁধার নামলেই আসবে সে। এই 
যে নিন, খাবার 1” আ্যাপ্রনের পকেট থেকে একটা অয়েল-পেপারের প্যাকেট বের 


রূপালী মাকড়সা ২৩৫ 


করে দিল লোকটা । আরেক পকেট থেকে একটা প্রা্টিকের বোতল বের করল। 
“আর এই যে, পানি।" 

খাবারের প্যাকেট আর বোতল হাতে নিল মুসা । 

'আমি যাই," বলল লোকটা । "নিচের অবস্থা খুব খায়াপ। ধৈরঘ হা্রাধেন না, 
সাহেবরা ।.ধ্রঙ্দ পল রক্ষা করবেন আপনাদের ৷' তাড়াহুড়ো করে বেরিয়ে চলে 
গেল ঝাড়ুদার | 

দরজার ছিটকিনি তুলে দিল কিশোর । 

ইতিমধ্যে খাবারের প্যাকেট অর্ধেক খুলে ফেলেছে মুসা । স্যান্ডউইচ, আর কিছু 
ফল। হাসি একান ওকান হয়ে গেল তার । ‘আর দেরি করে লাভ কি? এস শুরু 
করে দিই ৷’ একটা স্যান্ডউইচ নিয়ে প্যাকেটটা বেঞ্চে নামিয়ে রাখল। কামড় বসাল 
প্লাবারে | 

‘রেখে রেখে খেতে হবে, একটা স্যাণ্ডউইচ তুলে রবিনের দিকে বাড়িয়ে ধরল 
কিশোর | 'এই খাবার আর পানি দিয়েই চালাতে হবে সারাটা দিন। প্রাসাদে 
মরিডোর লোক না থাকলেই মরেছিলাম!' 

“হ্যা, স্যাপ্ুউইচ চিবোতে চিবোতে বলল রবিন। “আচ্ছা, গতরাতে প্রি 
দিমিৱি আর মি পালি কি যেন আলাপ করছিলে মির সে সাথার 
ব্যথায় ভালমত কান দিতে পারিনি ।' 

‘কিছু কিছু কথা তো দিনেই শুনেছ, বলল কিশোর । *দিমিত্রির বাবার 
রাজতৃকালে প্রধানমন্ত্রী ছিলেন মরিডোর বাবা । ডিউক রোজার রিজেন্ট হয়েই 
তাকে চেয়ার ছাড়তে বাধ্য করল। তখন থেকেই রোজারের ওপর সন্দেহ 
মিনস্টেলদের ৷ ওরা বুঝে ফেলল, দিমিত্রিকে সহজে প্রিন্স হতে দেবে না ডিউক । 
কাজে নেমে পড়ল ওরা । গোপনে একটা দল গঠন করল । প্রিন্স পলের নাম করে 
শপথ নিল, নিজেদের প্রাণের বিনিময়ে হলেও, রোজারের পরিকল্পনা সফল হতে 
দেবে না। গার্ড, অফিসার এমনকি চাকর-বাকর ঝাড়ুদারদের মাঝেও লোক আছে 
তাদের ৷ গতরাতে, আমাদেরকে গ্রেফতার করার আদেশ দিয়েছিল রোজার । সেটা 
জানিয়েছে সে ব্যাপারটা । এক বিন্দু দেরি করেনি মরিডো আর মেরিনা। ছুটে চলে 
এসেছে । নইলে তো গিয়েছিলাম ধরা পড়ে.-., স্যাগুউইচে কামড় বসাল কিশোর । 
মরিডো। কোথাও ঢোকা বারণ ছিল না ওদের । ফলে এই প্রাসাদের গলি ঘুপচি 
প্রায় সবই ওদের চেনা । গোপন কোন্‌ পথ দিয়ে গিয়ে কোন্‌ সুড়ঙ্গে ঢোকা যায়, 
সেখান থেকে নেমে যাওয়া যায় বিশাল নর্দমায়, জানে ওরা । গার্ডদেরও অনেকেই 
চেনে না ওই পথ। ওদের চোখ এড়িয়ে তাই সহজেই প্রাসাদে ঢুকে পড়তে পারে 
দুই ভাইবোন, বেরিয়ে যেতে পারে ।' 


২৩৬ ভলিউম-১ 


খুব খারাপ কথা ৷ তোমার কি মনে হয়? গার্ডদের চোখ এড়িয়ে আজ রাতে আসতে 
পারবে ওরা? বের করে লিয়ে যেতে পারবে আমাদের?' 

“মনে তো হয়,” বলল কিশোর । “তার আগেই যদি অবশ্য ধরা না পড়ে যাই । 
এখান থেকে বেরিয়েই সোজা আমেরিকান এমব্যাসিতে চলে যেতে হবে আমাদের । 
ক্যাসেটটা তুলে দিতে হবে ওদের হাতে । রোজারের বিরুদ্ধে এটা একটা 
সাঙ্ঘাতিক প্রমাণ ।” 

'জেমস বগ হলে নিশ্চিন্ত থাকতে পারতাম এখন, হাতের অবশিষ্ট 
স্যাণ্ুউইচটুকু মুখে পুরে দিল মুসা । দুই চিবান দিয়েই গিলে ফেলল কৌৎ করে। 
‘জেমস বণ্ডের একটা সুবিধে আছে। যে-কোন বিপদেই পড়ুক না কেন, ঠিক 
বেরিয়ে যায় । তারজন্যে বিপদে পড়া আর না পড়া সমান কথা । কিন্তু আমাদের? 
নিজেরা কিছুই করতে পারছি না। অন্যের ওপর নির্ভর করে হা হয়ে বসে থাকতে 
হবে সারাটা দিন! 

‘আমাদের সাধ্যমত আমরা করেছি, করব, দৃঢ়কষ্ঠে বলল কিশোর । ‘এখান 
থেকে বেরিয়ে যাব, প্রিন্স দিমিত্রিকে সাহায্যও করব । সহজে হাল ছাড়ছি না। 
সি সন্দেহ নেই ।-.*সেকেও, নাস্তা-লাঞ্চ সব একবারেই সেরে ফেলবে 

রি 

বাড়ানো হাতটা ঝট করে সরিয়ে নিল মুসা । করুণ চোখে তাকাল অবশিষ্ট 
কয়েকটা স্যাণুউইচের দিকে । “মনে করিয়ে দিয়েছ, ধন্যবাদ! ঠিক আছে লাঞ্চের 
সময়ই না হয় আকার খাব । আসলে, জানই তো, গোটা বিশেক স্যাগুউইচ খাওয়ার 

‘এখান থেকে বেরিয়ে যেতে পারলে ডবল খেয়ে পুষিয়ে নিয়ো) বলল 
কিশোর । “ভবিষ্যতে বেশি খাওয়ার জন্যেই এখন কম খেয়ে প্রাণটা বাচিয়ে 
রাখতে হবে তোমাকে । অনেক বড় একটা দিন পড়ে আছে সামনে ।' 

সত্যিই, অনেক দীর্ঘ একটা দিন। সারাটা দিন শুয়ে বসেই কাটাতে হল 
ওদের । কখনও উঠে গিয়ে ফোকরে চোখ রাখে, ছাতে কেউ উঠে আসছে কিনা 
দেখে। 

অবশেষে সেইন্ট ডোমিনিকের সোনালি গন্ুজের চূড়ার কাছে নেমে গেল 
সুর্যটা । দু'এক মুহূর্ত ঝুলে রইল যেন অনিশ্চিতভাবে, তারপর টুপ করে ডুবে গেল 
পাহাড়ের ওপাশে । ডেনজো নদীর তীরে ঘন গাছগাছালির ভেতর থেকে ভেসে এল 
ঘরেফেরা পাখির কলরব । সেটাও থেমে গেল একসময়। 

রাত নামল । ঘন হল অন্ধকার । সমস্ত প্রাসাদটা নীরব নিঝুম! 

রাত বাড়ল বাড়তেই থাকল। দেখা নেই মরিভোর। অস্থির হয়ে উঠছে তিন 


বূপালী মাকড়সা ২৩৭ 


গোয়েন্দা । তবে কি সে আসবে না? কোনরকম বিপদে পড়ে গেল? 

দরজা খুলল অন্ধকার ছাত। আকাশে মেঘ জমহে। দুরে মিউমিট করছে 
শহরের আলো'। লোরও ঘুম পেয়েছে যেন। 

হঠাৎ ধড়াস করে উঠল হৎপিটা। পাই করে খুরল মুসা। কখন নিঃশব্দে 
পেছনে এসে দাড়িয়েছে ওরা, টেরই পায়নি । 

সেস্ট্ররুমের দরজা বন্ধ করে দিয়ে টর্চ জ্বালল মরিডো ৷ ফিসফিস করে বলল, 
‘এবার বেরোতে হয়। চলুন । আমেরিকান এমব্যাসিতে যেতে হবে । পরিকল্পনা 
বদল করেছে ডিউক রোজার । খবর পেলাম, প্রিন্স দিমিত্রর অভিষেক অনুষ্ঠান 
স্থগিত ঘোষণা করবে দে আগামী কালই । নিজেকে অনির্দিষ্টকালের জন্যে রিজেন্ট 
ঘোষণা করবে ।' 

‘ঠেকানো যাবে না?" জানতে চাইল কিশোর । 

“সম্ভব না। জনসাধারণকে যদি আসল কথাটা জানানো যেত, ছুটে আসত 
ওরা। ধ্বংস করে দিত রোজারকে। কিন্তু জানানো যাচ্ছে না। টেলিভিশন আর 
রেডিও স্টেশন দখল করে বসে আছে ডিউকের লোক । মিলিটারি দিয়ে ঘিরে 
রেখেছে । ওদেরকে হটানর ক্ষমতা আমাদের নেই,' রবিনের দিকে ফিরল । রূপালী 
মাকড়সা কোথায় রেখেছেন, মনে পড়েছে? আঙ্তিনায় পাওয়া যায়নি ওটা ৷' 

ধীরে ধীরে মাথা নাড়ল রবিন। মাথার চুল ছিড়তে ইচ্ছে করছে, 

“মাকড়সাঁটা যদি পাওয়া যায়, বলে উঠল কিশোর, "কি লাভ হবে? 
রোজারকে ঠেকানো যাবে এখন? 

হয়ত, কথা বলল মেরিনা। 'মিনস্ট্রেলরা গোপনে একটা সভা ডাকতে 
পারবে। পাড়ার মাতব্বর গোছের কিছু কিছু লোককে ডেকে আনা হবে। 
মাকড়সাটা দেখিয়ে বলতে পারবে প্রিস্স দিমিত্রি সাহায্য চান । আমাদের হাতের 
রূপালী মাকড়সা দেখলে অবিশ্বাস করবে না তারা ৷ খবরটা ছড়িয়ে পড়বে । এতে 
হয়ত স্রোতের মোড় ঘুরেও যেতে পারে। শুধু ডেনজো শহরের লোক খেপে 
উঠলেই রোজারের বারোটা বাজবে ।' 

“তাহলে” জোর দিয়ে বলল কিশোর । “মাকড়সাটা খুজে বের করতেই হবে 
আমাদের । এবং সেটা এই প্রাসাদ ছাড়ার আগেই । ব্যালকপি, কার্নিস সব খুঁজব। 
শেষে ঢুকব সেই ঘরে । রূপালী মাকড়সা মা নিয়ে যাব না ।" 

'বুঝতে পারছেন, কি ভয়ানক ঝুঁকি নিতে যাচ্ছেন?’ হুঁশিয়ার করল মরিডো । 

‘পারছি,’ শান্ত কণ্ঠে বলল কিশোর । ‘তবে, বিপদে. না-ও পড়তে পারি। ওই 
ঘরে.আবার ফিরে যাব আমরা, ভাববে না কেউ ।-.-অন্তত, সে-সম্ভাবনা কম--- 


দশ 


সেন্টরিরম ছাড়ার আগে প্রতিটি সম্ভাবনার ব্যাপারে আলোচনা করল ওরা । এখানে 
ঢুকেছিল, এটা যাতে কেউ বুঝতে না পারে, সে ব্যাপারেও খুব সর্তক হল । পড়ে 
থাকা খাবারের প্রতিটি কণা! তুলে নিল, ফেলে দিল ফোকর দিয়ে ডেবজো নদীতে ৷ 
প্যাকেটের কাগজটা দলে মুচড়ে বল বার্নিয়ে ফেলে দিল। মোট কথা, কোনরকম 
চিহ্নই রাখল না। 
চু লালা লে টানার পাহারাদারদেরকে ঝিমিয়ে পড়ার 
সময় দিল। 
“অনেক অপেক্ষা করেছি, একসময় বলে উঠল মরিডো । "দুটো বাড়তি টর্চ 
এনেছি, এই যে,' পকেট থেকে ছোট দুটো টর্চ বের করে মুসা আর কিশোরের 
হাতে তুলে দিল। নিতান্ত দরকার না হলে জালবেন না। গতরাতের মতই আমি 
আগে থাকব, মেরি সবার পেছনে । ঠিক আছে?’ 

নীরবে মাথা কাত করে সমর্থন জানাল তিন গোয়েন্দা । 

এক সারিতে সেস্ট্রিররম থেকে বেরিয়ে এল ওরা । একটা তারা নেই অকোশে, 
ঢেকে গেছে কালো মেঘে । ওরা বেরোতে না বেরোতেই একটা দুটো করে বৃষ্টির 
ফোটা পড়তে শুরু করল, বড় বড়। 

সিড়ি বেয়ে নেমে এল ওরা । পাচতলার করিডরে নেমে থামল । কালি গুলে 
দিয়েছে যেন কেউ । আধ হাত দূরের জিনিস দেখা যায় না । চুপচাপ দাড়িয়ে রইল 
পুরো একটা মিনিট ; না, কোন শব্দ কানে আসছে না। মরে গেছে যেন বিশাল 


| 
ঝুঁকি নিতেই হল। টর্চ জালল মরিড়ো, অন্ধকারে. এগোতে পারবে না নইলে । 
একবার জ্বলেই নিভিয়ে দিল আবার । পথ দেখে নিয়ে পা বাড়াল । 
অন্ধকারে এগিয়ে চলেছে ওরা ৷ মাঝে মাঝে টর্চ জেলে পথ দেখে নিচ্ছে 


| 

পেরিয়ে এল অসংখ্য করিডর, সিঁড়ি । ছেড়ে দিলে বলতেই পারবে না তিন 
গোয়েন্দা, কোন পথে এসেছে । পথ চিনে ফিরে যেতে পারবে কিনা সন্দেহ । মস্ত 
এক গোলক ধাধা যেন! | 

তবে মরিডো চেনে পথ । একটা ঘরে এসে ঢুকল সবাইকে নিয়ে | ছিটকিনি 
তুলে দিল দরজায় ৷ 

‘একটু জিরিয়ে নিই এখানে” বলল মরিডো । ‘এ-পর্যন্ত তো ভালই এলাম! 
তবে সবচেয়ে সহজ পথটা পেরিয়েছি। এইবার আসতে পারে বিপদ । আমার মনে 
হয়, আপনাদেরকে প্যালেসে আর খুঁজছে না ওরা এখন । তাহলে সতর্কতায় ঢিল 


রূপালী মাকড়সা ২৩৯ 


পড়তে বাধ্য । সুযোগটা নেব আমরা । প্রথমে যাৰ সেই ঘরে, বূপালী মাকড়সা পাই 
আর না পাই। তারপর চলে যাব ডানজনে ৷ সেখান থেকে নেমে পড়ব পাতালের 
দ্রেনে। মাটির তলা দিয়ে চলে যাব আমেরিকান এমব্যাসির কাছে । আপনাদেরকে 
নিরাপদে পৌছে দিয়েই অন্য কাজে হাত দেব । পোস্টার টানাব, হরতাল করব 
নিয়ে। ডিউক রোজারের শয়তানী ফাস করে দেব । জনগণকে 

চেতিয়ে দেবার চেষ্টা চালাব। তারপর যা থাকে কপালে, হবে।' চুপ করল সে। 
তারপর বলল, “চলুন, যাই। জানালা দিয়ে বেরিয়ে গতরাতের মত 
নামি। কার্নিস ধরে চলে যাব সেই ঘরটায় ।' 

দুটো দড়ি নিয়ে এসেছে ওরা । একটা, মরিডোর হাতে পেঁচানো । আরেকটা 
মেরিনার কোমরে । 

হাতের দড়িটা খুলে নিয়ে জানালার মাঝখানের দণ্ডের সঙ্গে শক্ত করে বাধল 
মরিডো। তারপর দড়ি বেয়ে নেমে চলে গেল । কয়েক মুহূর্ত পরেই চাপা শিসের 
শব্দ এল ব্যালকনি থেকে । তারমানে পৌছে গেছে সে । ওদেরকে খাবার জন্যে 
ইঙ্গিত করেছে। 

মুসা নেমে চলে খেল । তাকে অনুসরণ করল কিশোর ৷ 

জানালা দিয়ে বাইরে উঁকি দিল মেরিনা আর রবিন। ব্যালকনিতে আবছা 
দাগ সদ রাজন সার নাটে ররর রানা রাস 

| 


খানিক পরেই নিভে গেল আলো । আবার শোনা গেল চাপা শিস । 

রবিনকে দড়ি ধরে ঝুলে পড়তে বলল মেরিনা। 

ব্যালকনিতে নেমে এসেছে পাচজনে । দড়িটা ঝুলে আছে । থাকবে এভাবেই । 
রূপালী মাকড়সা খোজা শেষ করে আবার এপথেই ফিরে যেতে হবে । করিডর আর 
গোপন কিছু সিড়ি বেয়ে নামবে মাটির তলার ভানজনে। 

“মাকড়সাটা এখানে পড়েনি, অন্ধকারে ফিসফিস করে জানাল মরিডো । 
কতস্বরেই বোঝা যাচ্ছে, উত্তেজিত ; ‘কে জানে, নদীতেই পড়ে গেল কিনা! তবে 
ঘরটা আর কার্নিস-না দেখে শিওর হওয়া যাবে না।' 

ব্যালকনির রেলিঙ টপকে কার্নিসে নামল ওরা । দেয়ালের দিকে মুখ করে এক 
সারিতে এগিয়ে চলল শামুক-গতিতে । তেমনি নিঃশব্দে । 

কার্নিসটা যেখানে নব্বই ডিগ্রি কোণ করে মোড় নিয়েছে, সেখানে এসে 

জন্যে থমকে গেল রবিন। নিচে অন্ধকারের দিকে তাকাল! এখানে পড়ে 

যায়নি তো রূপালী মাকড়সা! তাহলে গেল । আর পাওয়া যাবে না ওটা । এর বেশি 
ভাবতে চাইল না রবিন। পাশে সরে সরে আবার এল সঙ্গীদের সঙ্গে। 

কয়েক পা করে এগিয়েই টর্চ জ্বলে দেখে নিচ্ছে মরিডো ৷ শেষ পর্যন্ত পৌছুল 
এসে সেই ঘরটার ব্যালকনিতে । কিন্তু পাওয়া গেল না বূপালী মাকড়সা। শেষ 


২৪০ ভলিউম-১ 


ভরসা এখন, ওই ঘর । ওখানেও যদি না পাওয়া যায়" রবিনের মতই আর ভাবতে 
চাইল না সে-ও। 

সবাই এসে উঠল ব্যালকনিতে । সাবধানে ৷ পর্দা সরিয়ে ঘরের ভেতরে উকি 
দিল মরিডো । অন্ধকার । কেউ আছে বলে মনে হল না। টর্চের আলো ফেলে 
নিশ্চিত হল, কেউ নেই । 

একে একে ঘরে এসে ঢুকল ওরা সবাই । 

'এইবার খুজতে হবে, বলল কিশোর । "কোথাও বাদ দিলে চলবে না। 
আনাচে-কানাচে, জিনিসপত্রের তলায়, সব জায়গায় দেখতে হবে 1" 

হঠাৎ তীক্ষু কর্কশ একটা শব্দে চমকে উঠল সবাই । কি করে জানি, ঘরে এসে 
ঢুকেছে একটা বিঝি পোকা: 

"ঘরে ঝিঝি ঢোকা সৌভাগ্যের লক্ষণ, ফিসফিস করে বলল মুসা । 'এটা 
আফ্রিকান প্রবাদ! প্রচুর সৌভাগ্য এখন দরকার আমাদের ' 

'হয়েছে, বলল কিশোর “কথা না বলে এস এখন কাজ করি )' 

খুঁজতে শুরু করল ওরা । হাটু মুড়ে বসে, দরকার পড়লে উপুড় হয়ে শুয়ে, 
প্রতিটি বর্গ ইঞ্চি জায়গা খুজে দেখতে লাগল । কার্পেটের তলা. গদির নিচে দেখল 
আগে । তারপর দেখল খাট, আলমারি আর অন্যানা আসবাপত্রের তলায় । শেষে 
দেখল আলমারির প্রতিটি ভ্রয়ার, মাকড়সাট' লুকিয়ে রাখা যেতে পারে, এমন 
প্রতিটি জায়গায় । 

খাটের তলায় ঢুকে পড়ল রবিন: হাতে লাগল শক্ত মসৃণ কিছু! ‘পেয়েছি! 
বলে চেঁচিয়ে উঠেই চুপ হয়ে গেল প্রতিটি টর্চের আলে: এসে পড়ল তার হাতের 
ওপর । "ধাতব জিনিস !' তবে রূপালী মাকড়সা নয় আলমিনিয়ামের তৈরি : 
ক্যামেরার ফিল্মের কোটার ঢাকনা 

'দুত্তোর! ক্রল করে এগিয়ে গেল রবিন । উপুড় হয়ে বসে আলো ধরে রেখেছে 
মুসা। 

‘ক্রিক! ক্রিক!" তীক্ষু শব্দ উঠল! 

আলো সরে গেল মুসার টর্চের। সবাই দেখল, ঘরের কোণের দিকে দ্রুত সরে 
যাচ্ছে কালো একটা পোকা ! বিবি ! আলোয় অস্বস্তি বোধ করছে । ছুটে অন্ধকারে 
পালাতে চাইছে 

কপাল খারাপ পোকাটার ! তাড়াহুড়ো করে লাফিয়ে সরতে গিয়ে পড়ল প্রিঙ্গ 
পল মাকড়সার জালে । ছাড়া পাবার জন্যে ছটফট করতে লাগল । 

দুলে উঠল জাল ৷ সুতো বেয়ে খবর পৌছে গেল মাকড়সার কাছে । তক্তার 
প্রান্ত আর মেঝের মাঝখানে সেই ফাকটাতেই বসে আছে মাকড়সা. গায়ে গা 
ঠেকিয়ে । দুটো ৷ লাল বড় বড় চোখ চকচক করছে আলোয় । 

দত জাল বেয়ে উঠে এল একট: মাকড়স'। তাই কবে ওরা । সঙ্গীলাহী তেই 


ক্স nina. ০৪ তত্র ‘9 bo 
+2 ডং বাকড়স টে 


৬১১০ ৯১৯৬ 
সুতো বের করে পেচিয়ে ফেলে শিকারকে : তারপর ধীরেসুস্থে বসে 
আরাম করে চুষে খায় রস! 

খুব বেশিক্ষণ ছটফট করতে পারল না বেচারা ঝিঝি ৷ দ্রুত জড়িয়ে যেতে 
TT 
গোল পুটুলি হয়ে খুলে রইল জালে । 

ছুটে Reo Bass ৯১৭৭ বান SUE "TOUS STEN 
পোকাটাকে সরিয়ে আনতে হলে জাল ছিড়তে হবে মাকড়সার । হয়ত ব' 
মাকড়সাটাকে আহত করতে হতে পারে । কিন্তু সেটা অসম্ভব ভ্যারাশিয়ার 
সৌভাগ্যবাহী প্রাণীর গায়ে আঙুল ছৌয়ালেই মৃত্যুদণ্ড হয়ে যাবে তার । 

কই, তোমার আফ্রিকান প্রবাদের কি হল?" মুসার দিকে ফিরে বলল রবিন 
“আমাদের সৌভাগ্য আনতে গিয়ে ওই বেচারাকেই মরতে হল । ভাবছি, আমরাও 
ন: আবার রোজারের জালে জড়িয়ে মরি, ওই ঝিঝিটার মতই '' 

চুপ করে রইল মুসা), 

খাটের তলায় পাওয়া গেল না রূপালী মাকড়সা । বেরিয়ে এল রবিন 
আলমারির সমস্ত দ্যা খুলে মেঝেতে ফেলেছে মরিভো আর কিশোর । ফোকরে 
গার্ডেরা পায়নি, আপনি শিওর তো?" মরিডোকে জিজ্ঞেস করল সে 

'শিওর,' বলল মরিভো । ভয়ানক খেপে আছে ডিউক রোজার । মাকড়সা; 
পেয়ে গেলে অন্যরকম থাকত তার মেজাজ ' পেছনে এসে দাড়ানো রবিনের দিকে 
ফিরল সে ! আলো ফেলল তার গায়ে । 

এদিক ওদিক মাথা নাড়ল রবিন ধীরে ধীরে । সেই আগের মতই অন্ধকারে 
ঢেকে আছে তার স্মৃতির কয়েকটা মিনিট কিছুতেই ঢাকনা সরাতে পারছে ন; 
ওখান থোকে ; 

“ঠিক আছে, আবার একবার খুঁজে দেখি সারা ঘর.' বলল মরিভো । কিশোরের 
দিকে ফিরল ৷ 'জাসুন, আমরা সুটকেসগুলো দেখি ফেরি, তুমি দেখ বালিশের 
খোলের ভেতরে গদিটাও তুলে দেখ আরেকবার | 

জানে ওরা, বৃথা সময় নষ্ট, ত তবু আরেকবার খুঁজে দেখল । 

পাওয়া গেল না রূপালী মাকড়সা । 

ঘরের মাঝখানে এসে জড়ো হল সবাই। , 


পেলাম না. তারমানে ১৮০৮ DT OE ০৪৪ 
আত নেই তার? 


২৪২ ভলিউম-১ 


‘তাহলে, কি করব এখন আমরা?' বলল কিশোর । স্বেচ্ছায় নেত্বত্‌ ছেড়ে 
দিয়েছে মরিডোর হাতে। এছাড়া গতি নেই এপ্রাসাদে। ওর সাহায্য ছাড়া এখানে 
কিছুই করতে পারবে না তিন গোয়েন্দা 

"বেরিয়ে যাব” বলল মরিডো । "নিরাপদ জায়গাও ৬৮৭৯৮ 
রন রটনা FOE পরবে বলেলন ররর 
আলো । চোখ ধাঁধিয়ে গেল ওদের 

“খবরদার! যেখানে আছ, দাড়িয়ে থাক ৮ এল কর্কশ আদেশ "আরেস্ট করা 
হল তোমাদের!’ 

দীর্ঘ একটা মুহূর্ত । দ্বিধান্ন্দে ভুগল পাচজনে | হঠাৎই নড়ে উঠল মরিডো ৷ 
লাফ দিল সামনে । একই সঙ্গে চেঁচিয়ে উঠল, 'মেরিনা, ওদেরকে নিয়ে পালাও: 
ব্যাটাদের ঠেকাচ্ছি আমি!" 

'আসুন!' চেঁচিয়ে উঠল মেরিনা। জানালার দিকে ছুটেছে। 'আসুন আমার 
লে! 

পাই করে ঘুরেই জানালার দি “দীড় দিতে গেল রবিন আর কিশোর । শক্ত 
একটা থাবা পড়ল কিশোরের ঘাড়ে | তা; শার্টের কলার চেপে ধরেছে! কিছুতেই 
ছাড়াতে পারুল না সে। 

দু'পা এগোল- রবিন । পরক্ষণেই পিঠের ওপর এসে পড়ল ডাড়ি দেহ 
জড়াজড়ি করতে করতে গায়ের ওপর এসে পড়েছে মরিডো আর এক প্রহরী ৷ 

৯০০ ০০১০৬০০৯০৬৭ 
গেল কপাল আর মাথার একটা পাশ । মেঝেতে পুরু কার্পেট না থাকলে খুলিই 
ফেটে যেত হয়ত । গত চব্বিশ ঘন্টায় এই নিয়ে দু'বার আঘাত পেল মাথায় । 

জ্ঞান হারাল রবিন। 


এগারো 


চোখ বন্ধ করে পড়ে আছে রবিন কানে আসছে কিশোর আর মরিডোর কথা | 
“ওই ঝিঁঝকিটার মতই জালে আটকা পড়লাম, বলল কিশোর ৷ “বাইরে 
করিডরে লোক থাকবে, কল্পনাও করিনি ৷ উত্তেজনার বশে হয়ত জোরেই কথা বলে 
ফেলেছিলাম ৷ কানে গিয়েছিল ব্যাটাদের | কিংবা কোন ফাক ফোকর দিয়ে 
আলোও দেখে থাকতে পারে ।' 
‘আমিও কল্পনা করিনি,’ বিষণ্ন কণ্ঠ মরিডোর | 'তাহলে ওই করিডৱে আগেই 
একবার উঁকি দিয়ে যেতাম ৷ যাক, মুসাকে নিয়ে মেরি অন্তত পালাতে পেরেছে?" 
‘কিন্তু ওরা দুজনে কি করতে পারবে? 
'জানি না! হয়ত কিছুই না। বাধা আর মিনস্ট্রেল পার্টির লোকদের জানাতে 


রূপালী মাকড়সা ২৪৩ 


পারবে বড়জোর, আমরা ধরা পড়েছি । বাবা উদ্ধার করতে পারবে না আমাদের, 
করতে হবে না। 
কিন্তু আমরা তিনজন পড়লাম বিপকে! দিমিত্রিও ।' তিক্ত কিশোরের গলা । 


প্রিন্স সাহায্য করতে এসেছি। তা-তো করতে পারিইনি, উল্টে রোজারের পথ 
সাফ < 'ব দিলাম । আমদের কাম সারা )' 
কা সা-রা!" 


"বাংলা পদ মানে, আমরা, শেষ ।-.মনে হয়, রবিনের জ্ঞান ফিরেছে। ইস্স্‌ 
বেচারা নথি । দু বাব লাগল বাড়ি, দু'বারই মাথায় 1 

চোখ মেলল রা কাঠের চৌকিতে শুধু পাতলা চাদরের ওপর শুয়ে আছে 
চিত হয়ে । হরে ম্লান আলো । মোমকাতিটরি দিকে চেয়ে চোখ মিটমিট করল সে; 
পাথরের দেয়)” ঘেষে পাতা রয়েছে চৌকি ; মাথার ওপরে পাথরের ছাত । লোহার 
ভারি দরজার ওপর দিকে ছোট গোল একটা ফুটো, বাইরে থেকে ঘরের ভেতরটা 
দেখার জন্যে । 

সঙ্গীকে চোখ মেলতে দেখে কত্ছ এসে দাড়াল কিশোর আর মরিডো। 

উঠে বসল রবিন 'এর পরে আর কখনও ভ্যারানিয়ায় এলে মাথায় হেলমেট 
পরে আসব,' শুকনো হাসি হাসল সে। 

‘ভালই আছেন, মনে হচ্ছে। বলল মরিডো । 'একটা দুশ্চিন্তা গেল ।' 
দেখ! 

নিশ্চয় । ঝটকা দিয়ে খুলে গেল দরজা । ঘরে ঢুকল গার্ডেরা | এক ব্যাটাকে 
আমার ওপর ছুঁড়ে ফেললেন মরিডো । ব্যস, উপুড় হয়ে পড়ে খেলাম মাথার বাড়ি । 
তারপর আর কিছু মনে নেই ।" 

“আমি জানতে চাইছি রূপালী মাকড়সার কথা ৷ মনে পড়ছে কিছু? 

“না ।" ধীরে ধীরে মাথা নাড়ল রবিন। 

'ইম্মৃং অনেক সময় দ্বিতীয়বার মাথায় চোট লাগলে চলে যায় আযমনেশিয়া । 
ফিরে আসে স্মৃতি ৷' 

‘আসেনি.’ বিষণু কণ্ঠে বলল রবিন। "কয়েকটা মিনিট এখনও ফাকা!" 

'এটা বরং ভালই হল, বলে উঠল মরিড়ো । ‘যতই চাপাচাপি করুক ডিউক 
রোজার, রূপালী ম'কড়সার খোজ জানতে পারবে না ।' 

ঠিক এই সময় চাবির গোছার শব্দ হল বাইরে । খুলে গেল ভারি দরজা । দুজন 
লোক । রয়্যাল গার্ডের ইউনিফর্ম পরা ৷ বুটের গট গট শব্দ তুলে ভেতরে এসে 
দুকল ওরা । হাতে শক্তিশালী বৈদ্যুতিক লপ্ঠন। উজ্জ্বল আলো । দুজনেরই ডান 
হাতে ঝকঝকে খোল! তলোয়ার । 


২৪৪ ভলিউম-১ 


'এস,' ভারি মোটা একটা কণ্ঠস্বর ! ডিউক রোজার অপেক্ষা করছেন। উঠ । 
আমাদের মাঝখানে থাকবে । চালাকির চেষ্টা করলে বুঝবে মজা!" তলোয়ার তুলে 
শাসাল সে। 

ধীরে ধীরে উঠে দাড়াল তিন বন্দি। আগে রইল এক প্রহরী, পেছনে অন্যজন 
নিয়ে চলল বন্দিদের । 

সরু অন্ধকার একট: করিডরে বেরিয়ে এল ওরা । বাতাসে ভাপসা গন্ধ 
পায়ের তলায় পাথরের মেঝে কেমন ভেজা ভেজা, ঘেমে উঠেছে যেন । সামনে 
পেছনে দুদিকেই অন্ধকার ! 

ঢালু হয়ে উঠে গেছে করিভরে। একটা জায়গায় এসে থেষেছে সিঁড়ির 
গোড়ায় । কয়েক ধাপ সিঁড়ির পরেই আবার শুরু হয়েছে কারডর । দু'পণশে সারি 
সারি লোহার দরজা । নিশ্চয় কয়েদখানা । এই করিডরের পারে আবার কয়েক ধাপ 
সিড়ি । ওপরে আরেকটা করিডরের মাথায় দাড়িয়ে আছে দু'জন প্রহরী । 

প্রহরীদের মাঝখান দিয়ে করিডরে উঠে এল ওর' এগোল । সামনে, 
একপাশের একটা দরজা খোল! ! উজ্জ্বল আলো এসে পড়েছে করিডরে ; দরজার 
৪৯ ৯-১৫০৯০৯৭প৮০১০ ৯১৬ 
আর রবিন । এই ধরনের ঘর এর আগেও দেখেছে ওরা, ভয়'ল ছায়াহবিতে শত 
শত বছর আগেকার, মধ্যযুগীয় পীড়ন ঘর । তবে এটা ছায়াছবি নয়, বাস্তব । 

পেছন থেকে ধাক্কা দিয়ে ঘরে ঢুকিয়ে দেয়া হল ওদের লম্বা একটা ঘর 
বিচিত্র, কুৎসিত সব জিনিসপত্র । নির্যাতনের যন্ত্র! একপাশে কুৎসিত একটা র্যাক 
থেকে ঝুলছে এক হতভাগ্য ! লোহার শেকলে বাধা কক্তি পায়ের সঙ্গে শেকল 
দিয়ে বেধে ঝুলিয়ে দিয়েছে ভারি পাথর । লম্বা হয়ে গেছে লে'কটা । মাঝখান থেকে 
দু'টুকরো হয়ে ছিড়ে যাবে আরেকটু টান পড়লেই । পরনে একটা সুতোও নেই। 
হাড়ের ওপর কুঁচকে জড়িয়ে আছে শুকনো চামড়া । 

আরেকদিকে বিশাল একটা গোল পাথর, গম ভাঙার যাতার মত দেখতে. 
মানুষকে ৷ এক এক করে হাতুড়ি দিয়ে পিটিয়ে ভাঙা হয়েছে হত-পায়ের হাড় । 

আরও সব বিচিত্র যন্ত্রপাতি ৷ বেশির ভাগেরই নাম জাল: নেই কিশোর কিংবা 
রবিনের পাথর, লোহা কিংব' কাঠের তৈরি । ঘরের ঠিক মাঝখানে দাড়িয়ে আছে 
ছয় ফুট লম্বা এক লোহার মেয়েমানুষ ! ওই জিনিস আগেও দেখেছে কিশোর, 
সিনেমায় । আয়রন মেইডেন বা লৌহমানবী নাম । আসলে মেয়েমানুষের আকৃতির 
একটা লঙ্কা বাঝ ওটা । একপাশে কজা। টান দিয়ে বক্সের ডালা খোলার মতই 
খোলা যায় । ভেতরের দেয়ালে চোখা কাটা বসানে:। বন্দিকে ধরে তার ভেতরে 
ঢুকিয়ে ধীরে ধীরে ডালা বন্ধ করা হয়। শরীরে ঢুকে যেতে থাকে অলংখ্য কীট: । 
কাটাগুলোর মাথায় আবার এক ধরনের ওষুধ মাখিয়ে রাখা হয় । রক্তের সঙ্গে মিশে 


রূপালী মাকড়সা ২৪৫ 


গিয়ে যন্ত্রণা শতগুণে বাড়িয়ে তোলে বন্দির । | 

টর্চার কুম!' ফিসফিস করে বলল মরিডো ৷ কাপছে গলা । "এটা তৈরি হয়েছে 
সেই ব্ল্যাক খ্রিঙ্স জনের আমলে ৷ ভযাবহ এক পিশাচ ছিল লোকটা । মধ্যযুগের সব 
চেয়ে অত্যাচারী সাত আটজন শাসকের একজন । ওর পরে এই ঘর আর কেউ 
ব্যবহার করেনি বলেই জানভাম কিন্তু এখন তো দেখছি অন্যরকম! ডিউক 
রোজার গোপনে ঠিকই ব্যবহার করছে এটা?" 

পেটের ভেতরে অদ্ভুত একটা শিরশির অনুভূতি হল কিশোরের ৷ একসঙ্গে 
ফ্যাকাসে হয়ে গেছে রবিনের চেহারা । কিছু একটা বলতে গিয়েও থেমে গেল। 

‘চুপ!' ধমকে উঠল এক প্রহরী ! ডিউক রোজার আসছেন ।" 

স্প্রিঙের মত লাফিয়ে উঠে আযাটেনশন হয়ে দাড়িয়ে গেছে দরজার দু'পাশে 
শত প্রহরী । বুটের. খটাশ শব্দ তুলে স্যালুট করল । 

গটমট করে হেটে এসে ঘরে ঢুকল ডিউক রোজার । পেছনে এল ডিউক নুখার 
মরিজ। 

বন্দিদের সামনে এসে দাড়াল রোজার । কুৎঃসত হাসি ফুটল ঠোটে ! ইদুরের 
বাচ্চারা ফাদে পড়লে শেষে! এইবার খোচানো হবে চোখা শিক দিয়ে । যত খুশি, 
গলা ফাটিয়ে চেঁচিও । কোন আপত্তি নেই : তারপর গড়গড় করে জবাব দিয়ে যাবে 
আমার প্রশের : নইলে 

ধুলো ঝেড়ে একটা চেয়ার নিয়ে এসে পেতে দল এক প্রহরী । বসে পড়ল 
ভাতে রোজার । আরেকটা লম্বা বেঞ্চ এনে পেতে দেয়া হল ' তাতে রোজারের 
মুখোমুখি বসিয়ে দেয়া হল তিন বন্দিকে 

চেয়ারের হাতলে আঙুল দিয়ে ধীরে ধীরে টোকা দিল রোজার । ‘তারপর, 
মরিডো, তৃমিও আছ এর মধ্যে! বেশ! টের পাবে তোমার বাবা, পুরো পরিবার । 
তোমার কথা বাদই দিলাম ।' 

ঠোটে ঠোট চেপে রেখেছে মরিডো । কোন জবাব দিল না 
ধরা তো পড়লে । একটা অবশ্য গেল পালিয়ে ! ভাতে কিছু যায় আসে না। এবার 
কিছু প্রশ্নের জবাব দেবে আমার? না না, তোমরা কেন এসেছ, জানতে চাই লা। 
সেটা ক্যামেরাগুলোই জানিয়ে দিয়েছে! ভ্যারানিয়ার বিরুদ্ধে গুপ্তচরগিরি করতে 
এসেছ : মন্ত অপরাধ । তার চেয়ে বড় অপরাধ করেছ, রূপালী মাকড়সা চুরি করে’ 
সামনে ঝুঁকল। হঠাৎ চেহারা থেকে চলে গেল খুশি খুশি ভাবটা । 'কোথায় ওটা?' 

"আমরা চুরি করিনি," কণ্ঠস্বর শাস্ত রাখার চেষ্টা করল কিশোর ৷ 'কোন 
হারামজাদা চুরি করে আমাদের ঘরে রেখে এসেছিল । আলমারির ড্রয়ারে ৷' 

ক্ষণিকের জন্যে ধক করে ভুলে উঠল রোজারের চোখের তারা তারপরই 


২৪৬ ভলিউম-১ 


স্বাভাবিক হয়ে গেল আবার । 'বেশ, বেশ! তাহলে স্বীকার করছ. মাকড়সাটা ছিল 
তোমাদের ঘরে । এটাও এক ধরনের অপরাধ ৷ যাকগে । খুব নরম মনের মানুষ 
আমি । দুটো কিশোরকে মারধোর করতে খুব মায়া হবে । মাকড়সাটা কোথায় 
আছে, বলে দাও । ছেড়ে দেব ডেমাদেরকে ।' 

কিশোরের দিকে তাকাল রবিন দ্বিধা করছে গোয়েন্দপ্রধান শেষে বলে 
ফেলল. আমরা জানি না। কোথায় আছে, বলতে পারব না 

'জেমস বন্ডের ছাব খুব বেশি দেখেছ, না?" ভ্ুকুটি করল রোজার ! মারের 
‘তোমার কি ধারণা, বাচ্চা ইবলিস? রূপালী মাকড়সা কোথায়? 

'ঙ্রানি না, মাথা নাড়ল রবিন? 

জান চা গর্জে উঠল রোজার । 'দেখেছ, অথচ কোথায় আছে জান না! 
কোথায়ও লুকিয়ে রেখেছ তোমরা ! ফাকি দিতে চাইছ এখন ৷ জানি না বললেই 
হল! কোথায় রেখেছ?.--কাউকে “য়েই?-"জ্বাব দাও!’ 

'জানি না.’ বলল কিশোর ! “সারারাত চেচিয়ে যেতে পারবেন, জানি না-র 
বেশি কিছু বলতে পারর না আমরা ।' 

বাহ্‌, চমৎকার! একেবারে জেমস বণ্ডের বাচ্চা? চুপ হয়ে গেল হঠাৎ। ধীরে 
ধীরে আঙুলের টোক' দিতে লাগল চেয়ারের হাতলে। হঠাৎ বলল, ‘তবে ঘাড় 
থেকে ভূত ছাড়িয়ে নিতে পারব । গোয়ার্ভুমি রোগ সেরে যাবে একেবারে তোমরা 
তো বাচ্চা খোকা ৷ কত বড় বড় শক্তিশালী মানব এসে ঢুকেছে এখানে, পাথরের 
মত কঠিন । শেষে পানি হয়ে গেছে গলে। কোন্টা দিয়ে শুরু করব? আয়রন 
মেইডেন?' 

ঢোক গিলল কিশোর । চুপ করে রইল। 

‘বেশি বাড়াবাড়ি হয়ে যাবে! বলে উঠল মরিডো । “জারানিয়ার ইতিহাস 
জানা আছে আপনার, ডিউক । সিংহাসন নিয়ে এর আগেও কাড়াকাড়ি 
খাবলাখাকলি হয়েছে । কেউই টিকতে পারেনি । তাছাড়া, ব্যাক প্রিঙ্গের কথাও 
আপনার অজানা নয় । দেশের লোক খেপে গিয়ে টেনে টেনে ছিড়েছিল তাকে । 
ভুলে যাবেন না কথাটা ।' 

বড় বড় করা, না?' দাত বের করে হাসল রোজার । ‘ঠিক আছে, তোমার 
কথাই মেনে নিলাম । আয়রন মেইডেন ব্যবহার করব না । আগেই বলেছি, মনটা 
পিএ লিগার রাত রা দা রিনা নর গালে রা 

| 

প্রহরীর দিকে চেয়ে আঙুলের ইশারা করল রোজার । 'জিপসি বুড়ো 
আলবার্তোকে নিয়ে এস !' 

'জাদুকর আলবার্তো!' উত্তেজিত হয়ে উঠেছে মরিডো । 'ও-..ওকে--- 


রূপালী মাকড়সা ২৪৭ 


চুপ!" ধমকে উঠল রোজার । 

দরজায় পদশব্দ হতেই মুখ ফিরিয়ে তাকাল কিশোর ! রবিন আর মরিডোও 
তাকাল বৃদ্ধ একজন লোক এসে ঢুকেছে ঘরে ৷ দু'দিক থেকে ধরে তাকে নিয়ে 
gg sa এককালে খুব লম্বা হিল, বয়েসের ভারে কুঁজো হয়ে গেছে 
এখন । হাতের লাঠিতে ভর দিয়ে ঠুকঠুক করে এগিয়ে আসছে । উজ্জ্বল রঙের 
রা গায়ে কানে সোনার আউটা এক হুটাক মাংস আছে কিনা সুখে, 
সন্দেহ চামড়া কুচকে বনে “গেছে হাড়ের গায়ে বড় বড় দুটো নীল চোখ, ধক 
ধক করে জুলছে যেন । সব মিলিয়ে ঘুমের ঘোরে আতকে ওঠার মত চেহারা । 

লাঠি ঠুকতে ঠুকতে এসে ডিউক রোজারেব সামনে দীড়াল বুড়ো । 

'এই যে, এসে গেছে জিপি বৃড়ো” রোজারের কথার ধরনে মনে হল, 
আলবার্ভোর মালিক মনে করে সে নিজেকে কণ্ঠস্থরে নিলজ্জ দান্তিকতা । "তোমার 
জাদুক্ষমতা কিছু দেখাও তো, আলবার্তো এই ছেলেগুলো কথা গোপন করতে 
চাইছে । বের করে আদল পেট থেকে । 

বুড়ো জিপসির কুৎসিত মুখে কিন হাসি ফুটল ; 'আদেশ মানতে অভ্যস্ত নয়, 
জিপসি আলবার্তো !' দু'পাশে দুই প্রহরীকে আশ্চর্য ক্ষিপ্রতায় ঠেলে সরিয়ে দিয়ে 
ঘুরে দাড়াল 'গুডনাইট. ডিউক । 

স্পর্ধা বটে বুড়োর! মুখ কালে: হয়ে গেল রোজারের কোনমতে দমন করে 
নিল রাগ | পকেট থেকে কয়েক টুকরে: স্বর্ণ বের করল 

ভুল বুঝ না জাদুকর, মোলায়েম গলায় বলল রোজার । 'এই যে নাও, 
তোমার সম্যানী 'সেনরে টুকরো ' 

ধীরে “রে খঘুত্রল আলবর্তে শীর্ণ, ঈগলের নখের মত বাকানো আঙুলে 
একটা একট" করে টুকরো তুলে দিয়ে ঢোল: আলখেল্লার পকেটে ভরল 

হ্যা, আলবার্তোর সঙ্গে যারা ভদ্র ব্যবহার করে, বলল জাদুকর । তাদের 
সাহায্য করে সে। হে হউক. কি জান দরকার?" 

‘এই ইবলিসের বচ্চাগুলে ভ্যারানিয়ার রূপালী মাকড়সা লুকিয়ে রেখেছে” 
বলল রেজার “কিছুতেই বলতে চাইছে না সহজেই জেনে নিতে পারি ওগুলো 
ব্যবহার করলে, নর ত্রনের যন্ত্রপাতিগুলো দেখাল “কিন্তু মনটা আমার খুবই 
নরম । ওসব করতে চাই না তমার প্রচণ্ড ক্ষমতা প্রয়োগ করলে কোন যন্ত্রণা হবে 
লা, ব্যথা পালে না আচ জনের কথা = তুসুড় করে বলে দেবে ওরা । সেগুলো 
শুনতে চাই অমি 

ঠিক অছে, ফোকলা হাসি হাসল আালবার্তে । ঘুরে দাড়াল তিন বন্দির 
দিকে ঝোলা ভলংবেল্লার পকেট থেকে বের করল একটা পেতলের কাপ আর 
চামড়ার একট" /ছোলী থলে থলে থেকে কয়েক চিনটি কালো পাউডার তুলে নিয়ে 
ফেলল কাপে , আরেক পকেট থেকে বেব করল দামি একটা সিগারেট লাইটার 


২৪৮ ডলিউম-১* 


আগুন ধরাল পাউডারে ৷ নীল ঘন ধোয়া বেরিয়ে এল কাপের ভেতর থেকে । 

“নাও, শ্বাস নাও বাছারা!” গলাটা বকের মত সামনে বাড়িয়ে দিয়েছে 
জাদুকর । বিড়বিড় করছে অদুত কণ্ঠে । এক এক করে কিশোর, রবিন আর 
মরিডোর নাকের কাছে ধরল কাপ! 'জোরে শ্বাস নাও! জাদুকর আলবার্তোর 
আদেশ! শ্বাস নাও! বুক ভরে টেনে নাও সত্যি-ভাষণের-ধোয়া! 

এদিক ওদিক মুখ ঘুরিয়ে ধোয়া থেকে নাক বাচানর চেষ্টা করল ওরা পারল 
না। নাকের ভেতর দিয়ে যেন মগজে ঢুকে গেল নীল ধোয়া । জ্বাল: ধরিয়ে দিল 
মস্তিষে, ফুসফুসে ৷ তারপর হঠাৎ করেই আশ্চর্য এক পুলক অনুভব করল । আর 
স্নয়ুতে, ঘুম ঘুম লাগছে। 

'এবার-..তাকাও আমার দিকে! ধীরে ধীরে মোলায়েম গলায় বলল 
আলবার্তো। ‘আমার চোখের দিকে-* 

পুরোপুরি ভাবতে পারছে না ওরা. তবু চোখ সরিয়ে রাখার চেষ্টা করল বুড়োর 
চোখ থেকে । পারল না । প্রচণ্ড এক আকর্ষণ, এড়ানর উপায় নেই নীল ছেোখের 
তারার দিকে চেয়ে থাকতে থাকতে মনে হল গভীর নীল সাগরে ডুবে যাচ্ছে ধীরে 
ধীরে---চারপাশ থেকে চেপে ধরেছে যেন পানি..-কেমন এক ধরনের উষ্ণ 
‘এইবার বল!" আদেশ দিল আলবার্তো রূপালী মাকড়সা! কোথায় ওটা? 

‘জানি না, ধীরে ধীরে মাথা নাড়ল মনিডো ! তার দিকেই চেয়ে আছে এখন 
না". 
“অহ! বিড়বিড় করল বুড়ো । শ্বাস নাও! আরও জোরে-.. আরও টেনে, 
একবার করে আবার তিন বন্দির নাকের সামনে কপ ধরল আলবার্তো, 
ওদেরকে ধোয়া টেনে নিতে বাধ্য করল রবিনের মনে হল, আর পানিতে নয়, 

বাকানো আঙুল দিয়ে মরিডোর কপাল টিপে ধরল বুড়ো আলতো করে ' ধরে 
রাখল কয়েক মুহূর্ত, তারপর ছেড়ে দিল তর্জনীর মাথা: ছোয়াল কপালের 
মাঝখানে ৷ মুখ নিয়ে এল মুখের সামনে স্থির চোখে তাকাল মরিডোর গোছের 
তারার দিকে 

'এবার, ফিসফিস করল বুড়ো | 'এবার বল!...ভাব! ভাব, কোথায় রেখেছ 
রূপালী মাকড়সা । কোথায়!-.অহ্‌! 

দীর্ঘ আরেক মুহূর্ত মরিডোর কপালে আঙুল ছুইয়ে রাখল আলবার্তে: : তারপর 
সরিয়ে আনল । কিশোরের ওপরও একই প্রক্রিয়া চালাল | শেষে 'অহ্‌!” বলে সরিয়ে 
আনল আঙুল কপালের ওপর থেকে । 


রূপালী মাকড়সা ২৪৯ 


রবিনের দিকে হাত বাড়াল বুড়ো । ওর কপালে আঙুল ছুইয়েই ঝটকা দিয়ে 
সরিয়ে আনল, যেন জ্বলন্ত কয়লা ছুয়েছে। কুঁচকে গেল ভুরু 1 তীক্ষ চোখে তাকাল 
রবিনের চোখের দিকে । স্থির চেয়ে রইল দীর্ঘ এক মুহূর্ত £ 

আলবার্তোর চোখের দিকে চেয়ে বার বব কেবল রূপালী মাকড়সার কথাই 
মনে আসতে থাকল রবিনের । দুনিয়ার আর সব ভাবনা চিন্তা সরে গেছে বহুদূরে । 
সে যেন উঠে বসেছে নীল মেঘের চূড়ায় পায়ের নিচ দিয়ে ভেসে যাচ্ছে মেঘ । 
২০ ভেতরে । মনে করতে চাইছে, কোথায় অছে রুপালী 

মাকড়সা । হঠাৎ এক এক টুকরো কালো মেঘ আচ্ছন্ন করে ফেলল মনকে 

OES CA CRG ৯০: বানী 
বিড়বিড় করল নরম গলায়, ‘ভাব! ভাব!" অবশেষে শব্দ করে শ্বাস ফেলে ঘুরে 

1৩৭! ! 

চোখ মিটমিট করতে লাগল রবিন: মনে হল, প্রচণ্ড এক ঘর্ণিপাক থেকে 
মুক্তি দেয়া হয়েছে তাকে 

আপনমনেই ধীরে ধীরে ম্যথা নাড়ল বুড়ো । তাকাল রে'জারের দিকে । 

‘প্রথম ছেলেটা জানে না, বলল আলবার্তো "ও দেখেনি রূললা মাকড়সা | 
মাথাবড় ছেলেটা দেখেছে, তবে হাতে নেয়নি । জানে না কোথায় আছে আর, ওই 
বেটে ছেলেটা হাতে নিয়েছিল । এবং তারপর" 

'তারপরণ' সামনে ঝুঁকে এসেছে রোজার । উত্তেজিত । “তারপর কি?" 

‘ভাবছিল সে ঠিক মতই । হঠাৎ এক টুকরো কালো মেঘ এসে ঢেকে দিল 
মনকে । মেঘের ভেতরে হারিয়ে গেল রূপালী মাকড়সা; এ-ধরনের ঘটনার 
মুষেমুখি হইনি আর কখনও! ও জানত কোথায় আছে রূপালী মাকড়সা. তারপর 
হঠাৎ করেই মুছে গেল মন থেকে । কিছুতেই মনে করতে পারছে না আর । ও না 
পারলে, আমারও কিছু করার নেই ৷' 

'হারামির বাচ্চা! গাল দিয়ে উঠল রোজার । চিন্তিত ভঙ্গিতে টোকা দিতে 
লাগল চেয়ারের হাতলে । "বুড়ো জিপসি-:” বলতে গিয়েও থেমে গেল সে। 
তাড়াহুড়ো করে স্বর পাল্টাল । ‘জাদুকর আলবার্তো, তুমি যথেষ্ট করেছ। রূপালী 
মাকড়সা কোথায় রেখেছে, মনে নেই বিজ্ছুটার। এটা তোমার দোষ নয় । কিন্তু, 

অনুমানে কিছু বলতে পার না? প্রচণ্ড ক্ষমতা তোমার, জানি । অনুমান করা সম্ভব 
শুধু তেমার পক্ষেই । কোথায় থাকতে পারে রূপালী মাকড়সা?" আগ্রহী চোখে 
অ'লবার্তোর দিকে তাকাল সে। এক মুহূর্ত অপেক্ষা করল । "ওটার আসলেই কি 
কোৰ দরকার আছে? ওটা ছাড়া আমার ইচ্ছে কি পুরণ হতে পারে না? নেহায়েত 
একট’ দুধের বাচ্চাকে সিংহাসনে না বসালেই কি নয়? আমি বসতে পারি না?' 
রহস্যময় হাসি ফুটল বৃদ্ধ জাদুকরের ঠোটে ৷ ‘ডিউক, রূপালী মাকড়সার 
সঙ্গে সাধারণ মাকড়সার তফাৎ নেই । তোমার ইচ্ছের কথা বলছ? বিজয়ের ঘন্টা 


২৫০ ভলিউম-১ 


শুনেছি আমি ।---বয়েস তো অনেক হল । পরিশ্রম আর করতে পারি না। খুমানো 
দরকার । এবার তাহলে আসি । গুড নাইট!" 
এগোল দরজার দিকে । 
এস ৷' তারপর ফিরল সঙ্গী ডিউক লুথারের দিকে শুনলে তো”? জাদুকর কি বলে 
গেল! রুপালি মাকড়সা শুধুই একটা সাধারণ রুপার টুকরে ওটার কোন ক্ষমতা 
নেই; এবং ইচ্ছে করলে ওটা ছাড়াই চলতে পারি আমরা তাছাড়া, ও বলল, 
ডবিষ্যগ্াণী কখনও ? মিথ্যে হয় না। আর অপেক্ষা করে লা নেহ আগামীকাল 
সকালেই কাজে লেগে পড়। আযারেস্ট কর দিমিংতরকে অনির্দি্কালের জন্যে 
১১৪০৫ ৯৬ পিএ পৃ সুর CET ৪ 
দেব, আমাদের ঘরোয়া ব্যাপারে অন্যায়ভাবে নক গলানর শ্রন্যে ঘোষণা করব, 
দুটো আমেরিকান স্পাই এবং চোর ধরা পড়েছে আমাদের হাতে : ভৃতীয়টার জন্যে 
পুরস্কার ঘোষণা করব । ব৮৮৮১০৬৬ ০1 ০০৬ 
সব লোককে। মিনস্ট্রেলদের যাকে যেখানে পাবে, ধরে নিয়ে এসে ঢোকাও 
কয়েকদখানায় | ওদের বিরুদ্ধে দেশত্রোহিতার অভিযোগ জাল '* একসঙ্গে. অনেক 
কথা বলে দম নিল ডিউক । "আগামীকাল সকলেই পুরে! জারালিয়া চলে আসবে 
আমার হাতের মুঠোয় তারপর সিদ্ধন্ত নেব, চোর দুটোকে নিয়ে কি করা যায় । 
প্রকাশ্যে?' প্রহরীদের দিকে তাকাল ! 'এগুলোকে নিয়ে ভর কয়েদখানায় !' 
রেখেছ রূপালী মাকড়সা | জনতা আমার মত নরম মনের মানুষ নয় । ওদের হাতে 
তুলে দিলে জ্যান্ত ছাল ছাড়িয়ে নেবে ।.-.মাকডসাট! অবশ্য দরকার নেই আমার, 
আলবার্তো বলেছে । তবু, ওটা গলায় পরে সিংহাসনে বসতে বেশ ভালই লাগবে 
প্রিলের মতই মনে হবে নিজেকে ।' 

কাছে এসে দাড়িয়েছে প্রহরীরা । 

ওদের দিকে চেয়ে বলল রোজার, 'নিয়ে যাও ।' 


বারো 
পাহারা দিয়ে নিয়ে চলল ওদেরকে দুজন প্রহরী । আকার সেই ভানজনে, পাতালের 


কয়েদখানায় ! 
আগে একজন প্রহরী, পেছনে রবিন, কিশোর, তাদের পেছনের ম'রডো । 


রূপালী মাকড়সা ২৫১ 


চলতে চলতে মরিডোর গা ঘেঁষে এল পেছনের প্রহরী : কানের কাছে মুখ এনে 
ফিসফিস করে বলল, “নর্দমায় বন্ধু ইদুর আছে ।" বলেই সরে গেল 

মাথা ঝোকাল মরিডো । 

ডানজনের দরজার সামনে এসে দাড়াল ওরা । ধাক্কা দিয়ে দরজা খুলল প্রহরী । 
ঠেলে বন্দিদেরকে ঢুকিয়ে দিল পাথরের ছোট্ট ঘরে দেয়ালের কাছে জুলছে 
মেোমবতি, আলতো বাতাস লেগে কেপে উঠল শিখা হায়ার নৃতা শুরু হল 
দেয়ালে ! 

পেছনে শব্দ তুলে বন্ধ হয়ে গল আবার লোহার দরজা । ভালা আটকানর 
আওয়াজ হল ; বাইরে দরজার দুপাশে দাড়িয়ে গেল দুই প্রহরী ! কড়া পাহারার 
আদেশ আছে তাদের শুপর 

দীর্ঘ কয়েকট' মুহূর্ত নীরব হয়ে রইল ওরা । নিত পরিবেশ কানে আসছে 
অতি মৃদু চাপা একটি কুলকুল ধ্বনি পান বইছে কোথাও । সপ্রশ্ব দৃ্টতে 
মরিডোর দিকে তাকাল দুই গোয়েন্দা । 

'প্রাসাদের নিচেই আছে ড্রেন, জানাল মরিডো। 'ডেনজো নদীতে গিয়ে 
পড়ছে পানি বাইরে নিশ্চয় তুমুল বৃষ্টি হচ্ছে।' থামল সে PREY 
ড্রেনগুলে: শত শত বহরের প্রানে' পাথরের তৈরি পাভাল-খাল বলা চলে 
ওগুলোকে তলাট! চা'স্টা, হাত ধনুকের মত বীকানো মাটির তলায় মাইলের পর 
মাইল হুড রয়েছে ওই ড্রেন শুকনোর সময় হেঁটেই যাওয়া যায় ওর ভেতর 
দায়ে বর্ষয পানিতে যদি একেবারে ভরে লা যায়, নৌক' কওয়; যায় অনায়াসে ' 

চুপ করে ম'বভোর কথা শুনছে দুই গোয়েন্দা চোখে মুখে আগ্রহের ছাপ 

টনের দিকে সালমা কিনে চাজকাল খুব কম লোকেই ঢোকে এর 
ভেতর পথ হারিয়ে মরার ভয় আছে তাছাড়ু' রয়েছে ইদুর : বেড়ালের সমান বড় 
একেকট! কায়দামত পেলে ধরে জ্যান্ত মানুষ খেয়ে ফেলতেও দ্বিধা করে না? 
তবে আমি আর মেরি ভয় করি না ওসবকে । ভালমতই চিনি ভেতরটা ' অনেকবার 
ঢুকেছি। ওর ভেতরে গিয়ে কে'নমতে ঢুকতে পারলে ঠিক চলে যেতে পারব 
আমেরিকান এমব্যাসির তলায় : ম্যানহোল দিয়ে উঠে যেতে পারব বাইরে ।' 

নিচের ঠোটে চিমটি কাটছে কিশোর । মাথা ঝোকাল আস্তে করে । বুঝলাম 
০ বাইরে প্রহরী নর্দমায় পৌহব 
ক করে? 

মিনিটখানেকের জন্যেও যদি সময় পাই, বলল মরিডো। "পৌছে যেতে 
পণ্রব। বাইরে যে করিডরটা আছে. তার শেষ মাথাই রয়েছে ম্যানহোল। ওটা 
দিয়ে সহজেই ঢুকে পড়া যাবে ড্রেনে ' 

কিন্তু সেজন্যে বেরোতে হবে আগে, আবার নিচের ঠোঁটে চিমটি কাটতে শুরু 
করল কিশোর 


২৫২ ভলিউম-১ 


দিয়েছে আমাকে ৷' 

তা দিয়েছে, কণা বলল রবিন । কিন্তু ওই যে, কিশোর বলল । ডানজন 

'ইউ!' ধীরে ধীরে মাথা ঝোকাল মরিডো । চুপ কুরে গেল । 

“আচ্ছা, বলল রবিন। “ওই বুড়ো জাদুকরটা আসলে কে? আমাদের মনের 
কথা জানল কি.করে? থট রীডার গোছের কিছুট' 

‘হয়ত,’ মাথা ঝৌঁকাল মরিডো । জানি ন| ঠিক। ভ্যারানিয়ায় এখনও কিছু 
জিপসি রয়েছে। তাদের সর্দার ওই বুড়ো । একশোর বেশি বয়েস আশ্চর্য কিছু 
ক্ষমতার অধিকারী । কি সে ক্ষমতা, জানে না কেউই ৷ বুঝতে পারে না। আমার 
তো মনে হয়, বুড়ো ঠিক জানতে পেরেছে, কোথায় আছে রূপ্যলী মাকড়সা । কিন্তু 
বলেনি রোজারকে তাকে, একটা ব্যাপারে খারাপ হয়ে গেছে মনটা । ও বলেছে, 
বিজয়ের ঘন্টা শুনতে পাচ্ছে । কখনও ভুল হয়নি ওর কথা । ফালতু কথা বলে না। 
তারমানে, সিংহাসন রোজারের দখলেই যাবে! ধর" পড়বে সমস্ত রা. 
মৃত্যুদণ্ড হবে । আমার বাপকে ধরে আনবে, ক্কদের ধরে আনবে । ধরে আনবে 
মেরিকে." চুপ করে গেল সে। 

মরিডোর মনের অবস্থা বুঝতে পারছে রবিন । হাল ছেড়ে দেব না আমরা!" 
দৃঢ় গলায় বলল দে । 'এক বুড়োর কথায় নিরাশ হয়ে ভেঙে পড়ার কোন মানে হয় 
না। কোনদিন ভুল করেনি বলেই যে, সব সময় সত্যি হবে, এটা মানতে রাজি নই 
আমি ।.-কিশের, তোমার মাথায় কোন বুদ্ধি এসেছে?' 

'আযা!' অন্য জগতে বিচরণ করছিল যেন এতক্ষণ গোয়েন্দাপ্রধান হ্যা, 
একটা বৃদ্ধি এসেছে । এখান থেকে হয়ত বেরিয়ে যেতে পারব প্রহরদের দিয়ে 
আগে দরজা খোলাতে হবে । তারপর কাবু করে ফেলতে হবে ওদের !' 

“দুটো অস্ত্রধারী লোককে কাবু করব?' বলে উঠল মরিড়ো ! "কি জোয়ান 
একেকজন, দেখেছ? হাত দিয়ে চেপে ধরলে নড়তেই পারব না। নাহ্‌, পারা যাবে 
বলে মনে হয় না!' এদেক ওদিক মাথা দোলাল সে 

“পারতেই হবে. জোর দিয়ে বলল কিশোর । 'একটা' কথ" মলে পড়হে। রহস্য 
কাহিনীতে পড়েছিলাম ! ওটা নিছকই গল্প । তবে বৃদ্ধিটা-কাজে লাগাতে পারলে, 
মনে হয় কাবু করে ফেলতে পারব। 

“কি?' আগ্রহে সামনে ঝুঁকল রবিন। 
ফেলে রেখেছিল দরজার কাছে। তারপর মেয়েটা মেকেয় পড়ে চেঁচাতে শুরু 
করেছিল পেট ব্যথা পেট ব্যথা বলে।' 


রূপালী মাকড়সা ২৫৩ 


ভুরু কুঁচকে গেছে মরিডোর । আগ্রহী হয়ে উঠেছে সে! "ঠিক, ঠিক বলেছেন! 
কাজ হবে এতে! গলার স্বর খাদে নামাল। 'কিন্তু ফাস বানাব কি দিয়ে? 

‘কেন, বিছানার চাদর.' বলল কিশোর । ‘ওরা যা করেছিল । আমাদের এটা 
পুরানো । তাতে কিছু যায় আসে না । ছিড়ে ভালমত পাকিয়ে নিলে যথেষ্ট শক্ত 
হবে। হ্যাচকা টানে হিতুবে না । ওরা ছিল দুজন, তাও আবার একজন মেয়ে । 
হারা তিজনেই ছেলে. গায়ে জোরও আছে। আমানের তো আরও সহজে পার 
৬৩০৬৬ | 
একজন আমাদের লোক । কাজেই দরজা খোলানো তেমন কঠিন হবে না।' 

কাজে লেগে পড়ল ওরা । পুরানো হলেও চাদরটা বেশ শক্ত ৷ জোরে. টান 
দিয়ে ছিড়তে গেলে শব্দ হবে । তাই আন্তে আস্তে ছিড়ুতে লাগল তাড়হুড়ো করল 
না মোটেই । 

চার ইঞ্চি চওড়া একটা ফালি ছেঁড়া হয়ে গেল। আরেকটা ছিড়তে শুরু করল 
ওর! 

খুব ধীরে এগোচ্ছে কাজ । দাত ব্যবহার করতে হচ্ছে কখনও কখনও । একের 
পর এক ফালি হিড়তে লাগল তিনজনে । বড় চাদর । শেষই হতে চায় না যেন 
আর। শব্দ হয়ে যাবার ভয়ে টান দিয়ে আধ ইঞ্চির বেশি ছিড়তে পারছে না 
একব'রে। 

আটটা ফালি ছেঁড়া হয়ে গেলে, থামল ওরা । হাত-পা ছড়িয়ে শুয়ে পড়ল চিত 
হয়ে। বিশ্রাম নেবে । উত্তেজিত হয়ে আছে৷ শুয়ে সঙ্গে সঙ্গেই উঠে বসল আবার । 
না, কাজ শেষ না করে স্বস্তি পাবে না। কোন কারণে যদি দেখে ফেলে প্রহরীরা, 
চাদর ছিড়ছে ওরা তাহলেই গেল সুযোগ । আর বেরোতে পারবে না । কাজেই, যত 
তাড়াতাড়ি শেষ করতে পারবে কাজ, ততই মঙ্গল । 

আবার ছিড়তে শুরু করল ওরা। আডুল ব্যথা হয়ে গেছে। নাইলনের চাদর, 
কাজটা মোটেই সহজ নয় । 

ছেঁড়ার কাজ শেষ হল। একটার সঙ্গে আরেকটা পাকিয়ে কয়েকটা দড়ি 
বানিয়ে ফেলতে হবে এখন। 

এটা সহজ কাজ । বেশিক্ষণ লাগল না। তৈরি হয়ে গেল নাইলনের দড়ি । 

শক্ত । ফাস তৈরি করে ফেলল কিশোর । মব্রিডোর পায়ে লাগিয়ে টেনে দেখল । 

উত্তেজনা চাপা দিতে পারল না মরিডো । ‘ব্রোজাস!' ফিসফিস করে বলল 
সে। ‘কাজ হবেই! চারটে দিয়েই তো হবে । আর কি দরকার?' 

হ্যা, হবে, মাথা ঝৌকাল কিশোর । 

‘আরও কয়েকটা বানিয়ে নিই," প্রস্তাব দিল রবিন । “সঙ্গে নিয়ে যাব । কাজে 
লাগতে পারে দড়ি ।' 


২৫৪ ভলিউম-১ 


একটার সঙ্গে আরেকটা ফালি বেধে জোড়া দিয়ে নিল ওরা । বেশ লম্বা শক্ত 
আরেকটা দড়ি তৈরি হয়ে গেল। কোমরে পেচিয়ে নিল ওটা.মরিডো। 

'এইবার আসল কাজ, ফিসফিস করে বলল কিশোর । ‘নথি, চৌকিতে শুয়ে 
পড় চিত হয়ে । কৌকাতে শুরু কর ৷ মাঝে মাঝেই গুঙিয়ে উঠ্ঠবে । এমন ভাব 
দেখাবে, যেন মাথার যন্ত্রণায় অস্থির । প্রথমে আস্তে, তারপর সুর চড়াতে থাকবে । 
মরিডো, দরজার কাছে দুটো ফাস বিছিয়ে দিন । ব্যাটারা ঢুকলেই যেন পা পড়ে ।" 

তৈরি হয়ে গেল ফাদ । এইবার টোপ ফেলার পালা । গোঙাতে শুরু করল 
রবিন। সেই সঙ্গে কৌকানি। বাড়তে থ্কল। চড়তে লাগল সুর । চমৎকার 
অভিনয় ৷ মনে হচ্ছে, সত্যি, মাথার যন্ত্রণায় ভারি কষ্ট পাচ্ছে বেচারা । 

মিনিটখানেক পরেই দরজার ফোকরের ঢাকনা সরে গেল। । মুখ দেখা গেল 
একটা । চোখ ঘরের ভেতরে । চুপ! ধমকে উঠল প্রহরী 1 'এত গোলমাল কিসের?" 
্যাযানিয়ান তাষা। বুঝল না চুই গোয়েশ। 

হাতে মোমবাতি নিয়ে রবিনের মুখের ওপর ঝুঁকে আছে কিশোর । চৌকির 
কাছেই দাড়িয়ে আছে মরিডো | প্রহরীর কথায় ফিরে চাইল । ব্যথা পেয়েছে," 
ভ্যারানিয়ান ভাষায় জবাব দিল সে । ‘গতরাতে দড়ি থেকে হাত ফসকে পড়ে 
গিয়েছিল । বাড়ি লেগেছে মাথায় । সাংঘাতিক জর উঠেছে এখন । ডাক্তার 
দরকার ।' 

৬৯ ৮০০৮০ NEE 

‘আমি বলছি, ও অসুস্থ!’ চেঁচিয়ে উঠল মরিডো । পায়ে পায়ে এগোল দরজার 
দিকে। ‘এসে ওর কপালে হাত দিয়ে দেখ । ডাক্তারের কাছে নিয়ে যাও।... 
তাহলে..-তাহলে বলব রূপালী মাকড়সা কোথায় মাছে! তোদের ওপর খুশি হবে 
ডিউক রোজার ।' 

দ্বিধা গেল না! প্রহরীর । 

‘ভোল করেই জান, আবার বল মরিডো, “আমেরিকান ছেলে দুটোর কোন 
ক্ষতি হোক, এটা চায় না ডিউক । আমি বলছি ছেলেটা অসুস্থ । ওকে ডাক্তারের 
কাছে নিয়ে যাও রূপালী মাকড়সা পেয়ে যাবে ! আহ্‌, তাড়াতাড়ি কর! ওর অবস্থা 

খারাপ! 

i ‘সতি! বলছে কিনা দেখা দরকার,' ফোকরে উকি দিয়েছে এসে দ্বিতীয় প্রহরী । 
মরিডোর কানে কানে মেসেজ দিয়েছিল সে-ই | “ডিউকের কুনজরে পড়তে চাই 
না। আমি দরজায় থাকছি, তুমি ভেতরে গিয়ে দেখে এস । দু’তিনটে বাচ্চা 
ছেলেকে ভয় করার কিছু নেই ।' 

ঠিক আছে, বলল অন্য প্রহরী । যাচ্ছি কথা সত্যি না হলে কপালে খারাপি 
আহে ওদের, বলে দিলাম।' 

তালায় চাবি ঢোকানর শব্দ হর । শক্ত তুলে খুলে গেল দরজা । ভেতরে পা 


রূপালী মাকড়সা ২৫৫ 


রাখল প্রহরী । 

পা দিয়েই ফাদে আটকাল ৷ দড়ির ফাসের মাঝখানে পা পড়ল প্রহরীর । 
হ্যাচকা টান দিয়ে ফাসটা আটকে দিল মরিডো । টান সইতে না পেরে দড়াম করে 
চিত হয়ে পড়ে গেল লোকটা । হাতের লগ্ন উড়ে গিয়ে পড়ল মেঝেতে । 

রা Ei TE আরেকটা ফাস আটকে দিল প্রহরীর 
গলায় । জোর টান দিলেই দম বন্ধ হয়ে যাবে! দ্রুত তৃতীয় আরেকটা ফাস তার 
দু'হাতে আটকে দিল মরিডো । 

এতই দ্রুত ঘটে গেল ঘটনাগুলো, প্রথমে বিমূঢ় হয়ে গেল প্রহরী ৷ চেচিয়ে 
উঠল হঠাৎ ‘জলদি, EE ONT ETT EE 

ছুটে এল দ্বিতীয় প্রহরী ৷ দরজার পাশেই অপেক্ষা করছে মরিডো। চোখের 
পলকে পায়ে আর গলায় একটা করে ফাস আটকে গেল দ্বিতীয় লোকটারও ৷ হাতে 
আটকাল আরেকটা । 
করতে থাক! চুপ করে থেক না!’ 

হাত-পা ছোড়াছুড়ি করতে লাগল লোকটা । 

শক্ত করে দুই প্রহরীকেই বেঁধে ফেলা হল। নড়ার উপায় রইল না আর 
ওদের | 
জালে আটকা পড়া পোকার অবস্থা হয়েছে যেন প্রহরীনের ৷ শুভ লক্ষণ! আশা আর 
উদ্যম আবার ফিরে এল তার। 

‘জলদি করুন! দুই গোয়েন্দাকে বলল মরিডো ৷ 'করিডরের অন্য মাথায় প্রহরী 
থাকতে পারে চেঁচামেচি শুনলে ছুটে আসবে ওরা । লণ্ঠন তুলে নিন 

করিডরে বেরিয়ে এল মরিডো ! পেছনে কিশোর আর রবিন । সামনে গাঢ় 
অন্বকার। সেদিকেই ছুটল ওরা ৷ ছোটার তালে তালে নাচছে বৈদ্যুতিক লগ্ঠনের 
আলো। 

8০১০৪ inf ool. dass. ৩৭৪৭০৯৬৭৬০৫ 
সিঁড়ি বেয়ে নামতে শুরু করলো মরিডে: একেক লাফে দু’তিনটে করে 
টপকাচ্ছে । তাকে অনুসরণ করল দুই গোয়েন্দা । 

সিড়ির শেষ ধাপের কাছেই একটা ম্যানহোল। লোহার ভারি ঢাকনা । 
কোন্কালে শেষ খোলা হয়েছিল, কে জানে! মরচে পড়ে বাদামি হয়ে গেছে, তার 
ওপর পুকু হয়ে জমেছে ধুলো । 

_ ঢাকনার রিঙ ধরে টান দিল মরিডো । মড়াতে পারল না। আবার টান দিল 
গায়ের জোরে । কোন কাজ হল না ।.অটল রইল ঢাকনা । 

'আটকে গেছে! ফ্যাসফ্যাসে আওয়াজ বেরোল মরিডোর গলা থেকে ৷ “মরচে! 


২৫৬ ডলিউম-১ 


নড়াতে পারছি না।' 

'জলদি!' বলে উঠল কিশোর । ‘জলদি দড়ি ঢোকান রিঙের ভেতর । সবাই 
ধরে টান দেব! 

'ঠিক!' দ্রুত কোমরে পেঁচানো দড়ি খুলে নিতে লাগল মরিডো। 

সবটা খোলার দরকার হল না। একটা প্রান্ত রিঙের ভেতর দিয়ে চুকিয়ে দিল | 
শক্ত করে ধরল তিনজনে । টান লাগাল । 

নড়ল না ঢাকনা। | 

ওরাও নাছোরবান্দা। টান বাড়াল আরও, আরও'*.! পেছনে পায়ের শব্দ : দ্রুত 
এগিয়ে আসছে । আর সময় নেই ৷ হ্যাচকা টান লাগাল ওরা । অটল থাকতে পারল 
না আর ঢাকনা । নড়ে উঠল! 

ঠনন্‌ আওয়াজ তুলে পাথরের মেঝেতে উল্টে পড়ল ভারি ঢাকনা । গর্তের 
ভেতরে কালো অন্ধকার ৷ পানি বয়ে যাবার শব্দ আসছে। 

'আমি আগে যাই,' টেনে রিঙের ভেতর থেকে দড়িটা খুলে আনতে আনতে 
বলল মরিডো। “দড়ি ধরে থাকবেন । তাহলে হারানর ভয় থাকবে না।.. নাই, এসে 
গেছে ব্যাটারা! ঢাকনা বন্ধ করে যাবার আর সময় নেই..." 

গর্তের ভেতরে পা রাখল মরিডো। দড়ির একটা প্রান্ত ধরে রেখে অদৃশ্য হয়ে 
গেল অন্ধকারে । 

দড়ির মাঝামাঝি ধরেছে রবিন। লগ্ঠনের সরু হ্যাণ্ডেল ধরে রেখেছে দাতে 
কামড়ে । গর্তের দিকে চেয়ে কেপে উঠল একবার । ওই অন্ধকার মোটেই ভ।. 
লাগছে না তার। নিচ থেকে আসা পানির আওয়াজও কানে সু* বর্ষণ করছে না। 
কিন্তু তবু যেতেই হবে । মুহূর্ত দ্বিধা করেই ভেতরে পা রাখল সে। 

হাটু অবধি পা ঢুকিয়ে দিল রবিন। কিছুই ঠেকল মা। তবে কি সিঁড়ি নেই! না 
না আছে। লোহার মই ৷ খাড়া ৷ নেমে পড়ল সে। এক ধাপ..“দুই ধাপ-* ৪ 
হঠাৎ করেই । হাত দিয়ে আকড়ে ধরে রাখতে পারল না ম্যানহোলের 

মিরার কারখানা সারিকা দির কারার নানি রা 
পাথুরে নর্দমমার তলায় এসে নামল নিরাপদেই । গর্তের মুখ থেকে উচ্চতা বড় জোর 
সাত-আট ফুট হবে। কোনরকম আঘাত পায়নি, কারণ হুটু পানিতে পড়েছে। 
তাছাড়া, পড়ার সঙ্গে সঙ্গেই তাকে ধরে ফেলেছে মরিডো। 
নি কানে কানে বলল মরিডো। ‘ওই যে, কিশোর । সরুন। নামার জায়গা 
লন ।' 

কিশোরও পা পিছলাল । তবে রবিনের মত নিরাপদে নামতে পারল না ৷ সড়াৎ 
করে পিছলে গেল। ধপ করে পড়ে গেল পাথরের মেঝেতে চিত হয়ে । মইয়ের 
গোড়ায় মাথা বাড়ি লাগার আগেই ধরে ফেলল তাকে মরিডো । টেনে তুলল 

“বাপরে বাপ! ঠাণ্ডা!-.-উফফ, মেরুদণ্ডটা ভেঙেই গেছে!' হাসফাস কর উঠল 


১৭- রূপালী মাকড়সা ২৫৭ 


গোয়েন্দাপ্রধান । 

বৃষ্টির পানি, তাড়াতাড়ি বলল মরিডো! ময়লা নেই । চলুন, কেটে পড়ি । 
দড়ি ছাড়বেন না কিছুতেই । পথ হারাবেন তাহলে । নদীর দিকে বয়ে যাচ্ছে পানি । 
দ্রেনের মুখে লোহার মোটা মোটা শিক... 

মাথার ওপরে চিৎকার শুনে চুপ হয়ে গেল মরিডো । লপ্ঠন ঝুলছে, আলো । 

সরে এল তিনজনে । হাটতে শুরু করল । 

কয়েক গজ এগিয়েই নিচু হয়ে এল সুড়ঙ্গের ছাত। সোজা হয়ে দাড়ানো যাচ্ছে 
না। মাথা সামান্য নইয়ে রাখতে হচ্ছে । হাটুর নিচে পানির তীব্র স্রোত ৷ পিচ্ছিল 
মেঝে । অসতর্ক হলেই আছাড় খেতে হবে । 

ম্যানহোলের মুখে অনেক লোকের চেঁচামেচি । একটা মোড় ঘুরতেই আলো 
আর দেখা গেল না। 

ধীরে ধীরে দূরে, অনেক দূরে মিলিয়ে গেল যেন চেঁচামেচি । আসলে খুব বেশি 
এোয়ন ওর হোল দিয়ে ুড়ঙ্গের ভেতরে বাইরের শব্দ আসতে পারছে ন 


সকলের: একটা মিলনস্থলে এসে গৌছুল ওরা । আরেকটা সুড়লের সঙ্গে 
আড়াআড়ি মিলিত হয়েছে প্রথমটা । যেমন উঁচু তেমনি চওড়া ৷ ওটাতে ঢুকে পড়ল 
ওরা । 

দাড়ানো যাচ্ছে এখন সোজা হয়ে । ছাতে মাথা ঠেকছে না। পানি বেশি বড় 
সুড়ঙ্গটায়, স্রোতও বেশি । শাখা সুড়ঙ্গুলো থেকে এসে এটাতে গড়ছে পানি? 
ied Le eR EE FETE সারি 
রেখেছে ওরা । বৈদ্যুতিক লগ্ঠনের আলোতেও কাটতে চাইছে না সামনে পেছনের 
ঘন কালো অন্ধকার । প্রোতের বিপরীতে এগোতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে 

চলতে চলতে দু'পাশে অসংখ্য ছোটবড় ফাটল দেখতে পেল ওরা । হঠাৎ 
চেচিয়ে উঠল রবিন। ঝাড়া দিয়ে মাথা থেকে পানিতে ফেলে দিল কিছু একটা । 
তীক্ষু কাচকেচি আওয়াজ উঠল ফাটলের ভেতর থেকে । 
আক্রমণই করে বসত !' 

খাবি খেতে খেতে এগিয়ে এল একটা বাদামি রোমশ জীব । টকটকে লাল 
চোখ । কাছে এসে কিশোরের পা বেয়ে ওঠার চেষ্টা করল! ঝাড়া দিয়ে ইদুরটাকে 
আবার পানিতে ফেলে দিল সে। স্রোতের ধাক্কায় ভেসে চলে গেল ওটা । 

পেছনে মানুষের গলার আওয়াজ শোনা গেল । 

ব্যন্টারা আসছে! ফিসফিস করে বলল মরিভো। “আসছে শুধু ডিউকের 

ভয়েতে । সুড়ঙ্গগুলো চেনে না ওরা । তবু আসতে হচ্ছে। 

গতি বাড়াল ওরা। ধীরে ধীরে পানি বাড়ছে, স্বোতও বাড়ছে। আরও 


২৫৮ ভলিউম-১ 


খানিকটা এগিয়ে ঝর্না দেখতে পেল । না না, ঝর্না না। খোলা ম্যানহোল দিয়ে 

এড়িয়ে যাবার উপায় নেই ৷ ভিজত্েই হল ৷ চুপচুপে হয়ে গেল মাথা-গলা- 
শরীর । ম্যানহোলটা.পেছনে ফেলে এল ওরা । 

হঠাৎই বেরিয়ে এল একটা বড়সড় ড্রামের মত গোল কক্ষে । চারপাশের 
দেয়ালে ছোট বড় গর্ত সুড়ঙ্গমুখ । চারদিক থেকে এসে প্রধানটার সঙ্গে মিশেছে 
শাখা-সুড়ঙ্গগুলো ৷ পানি থই থই করছে এখানে । লোহার ঢালু মই উঠে গেছে 
ওপরের দিকে 
হবে না । প্রাসাদের কাছাকাছিই রয়ে গেহি এখনও | আসুন, মইটাতে উঠে বসে 
ওরা। পানি ঝরছে যে, ওই ম্যানহোলটার ওপাশ থেকেই ফেরত যেতে পারে 
হয়ত । 

দুই ফুট চওড়া একেকটা ধাপ। তিনটা ধাপে উঠে বসল তিনজনে । 

হেলান দিতে গিয়েই ককিয়ে উঠল কিশোর ৷ ছোয়াতে পারছে না "পিঠের 
নিচের অংশ । উত্তেজনায় ব্যথা টের পায়নি এতক্ষণ । 

‘কি হল, মুখ তুলে তাকাল রবিন আর মরিড়ো | 

‘কিছু না। পিঠে চোট পেয়েছি । সামান্য ।" 
রবিন। “এতটা যখন চলে এসেছি, আর ধরতে পারবে না ।' 

কিছু একটা বলতে গিয়েও থেমে গেল মরিডো। উত্তেজিত কণ্ঠে বলে উঠল, 
“বাতি নিভিয়ে ফেলুন! জলদি!" 

সঙ্গে সঙ্গে বাতির সুইচ অফ করে দিল দুই গোয়েন্দা ৷ 

দ্রামের মত গোল দেয়ালের গায়ে বড় বড় দুটো গর্ত, প্রধান সুড়ঙ্গের দুটো 
মুখ। বাকিগুলো সব ছোট ছোট । ওগুলো দিয়ে ঢোকা খাবে না। বড় দুটো গর্তের 
একটা দিয়ে বেরিয়ে এসেছে ওরা খানিক আগে । ওটা দিয়েই আসছে গুহরীরা । 
দ্বিতীয় মুখ, যেটা দিয়ে এগিয়ে যাবে ভেবেছিল, ওটাতে আলো দেখা যাচ্ছে । 
ওদিক থেকেও আসহে লোক! 

তারমানে, ফাদে পড়ে গেছে তিনজনে । 


তেরো 


'শুপরে উঠুন!' চেচিয়ে উঠল মরিডো 1 “ঢাকনা খুলে বেরিয়ে যার!” 
ভেজা পিচ্ছিল সিঁড়ির ধাপে পা রেখে রবিন আর কিশোরকে ডিঙিয়ে দ্রুত 


রূপালী মাকড়সা hah 


উঠে চলে গেল মরিডো। তার পেছনে উঠল দুই গোয়েন্দা । পাশাপাশি দীড়ানর 
জায়গা নেই । ওরা এক ধাপ নিচে রইল। 

অন্গকার। কিছুই দেখা যায় না । অনুমানে ওপর দিকে হাত বাড়াল মরিডো ! 
হাতে লাগল লোহার ঢাকনা । ঠেলা দিল। টান দিয়ে তোলার চেয়ে ঠেলা দিয়ে 
তোলা সহজ, বেশি জোর করা যায়। কিন্তু তবু প্রথমবারের চেষ্টায় উঠল না 
ঢাকনা । 

আরেক ধাপ উঠে গেল.মরিডো । কাধের একপাশ ঠেকাল ঢাকনার তলায় । 
ঠেলা দিল গায়ের জোরে । নড়ে উঠল ঢাকনা । ফাক হয়ে গেল। চাপ কমিয়ে দিল 
সে। হাত দিয়ে ঠেলে আরও খানিকটা ফাক করে বাইরে উকি দিল । সঙ্গে সঙ্গেই 
নামিয়ে আনল মাথা । ছেড়ে দিল ঢাকনা । বন্ধ হয়ে গেল ওটা আবার । 

‘দুজন গার্ড! মোড়ের কাছে অপেক্ষা করছে!' ফিসফিস করে জানাল মরিডো। 
'বেরোলেই ক্যাক করে এসে চেপে ধরবে!' l 

‘এখানেই যদি চুপ করে বসে থাকি?' বলল কিশোর । 'হয়ত দেখতে পাবে না 
আমাদের ।' 

‘এছাড়া করারও কিছু নেই,’ হতাশ কণ্ঠ মরিডোর | “বসে থাকব চুপ করে। 
কপাল ভাল হলে বেচে যাব! 

আলো বাড়ছে সুড়ঙ্গে । এগিয়ে আসছে, বোঝাই যাচ্ছে। পানিতে ঝিলমিল 
করছে আলো। | 

হঠাৎ বেরিয়ে এল একটা ছোট ডিঙি । সামনের গলুইয়ের কাছে বসে আছে 
একজন, মাঝে আরেকজন । নৌকার পাটাতনে রাখা লপ্ঠন । গলুইয়ে বসা লোকটার 
হাতে একটা লগি । 

'মরিডো ।' ডেকে উঠল মাঝে বসা মেয়ে কণ্ঠ । 'মরিডো, আছ ওখানে?" 
ওপরের দিকে তাকাল সে। 

'মেরিনা!' আনন্দে জোরে চেচিয়ে উঠেই আবার স্বর খাদে মামাল মরিডো | 
‘মেরি, আমরা এখানে! 

থেমে গেল নৌকা । হাত বাড়িয়ে পাশে রাখা টর্চ তুলে আলো ফেলল মেরিনা। 
চুপে ভেজা ইঁদুরের মত সিড়ির ধাপে বসে আছে ওরা তিনজন । 

প্রিন্স পলকে ধন্যবাদ!" চেঁচিয়ে উঠল মেরিনা । 'আমরা তো ভেবেছিলাম, 
বেরোভেই পারবে না! 00 

দেয়ালের ফাটলে লগির মাথা ঢুকিয়ে দিয়ে নৌকাটাকে এক জায়গায় স্থির 
রাখল যুবক । তাড়াহুড়ো করে নেমে এল কিশোর, রবিন আর মরিডো। সঙ্গে 
সঙ্গেই লগিটা খুলে আনল যুবক. মেঝেতে লগি ঠেকিয়ে জোরে ঠেলা দিল। শী 
করে আবার ঢুকে পড়ল নৌকাটা যে সুড়ঙ্গ থেকে বেরিয়েছিল, সেটার ভেতরে । 


২৬০ ভলিউম”১ 


‘কয়েক ঘন্টা যাবৎ তোমাদেরকে খুঁজে বেড়াচ্ছি,' জানাল মেরিনা। “জানি, 
মেসেজ পেলে যে করেই হোক বেরিয়ে পড়বেই তোমরা । এদিকে আরও দুবার 
খুজে গেছি। এবারে না পেলে ধরেই নিতাম, মেসেজ পাওনি ।**-শহ্‌, মরিভো, 
তোমাদের দেখে কি-যে খুশি লাগছে--? 

'আমাদেরও লাগছে! তিনজনের হয়েই বলল মরিভো । যুবককে দেখিয়ে 
বলল দুই গেয়েন্দকে, আমার চাচাতো ভাই, রিবাতো ” বোনের দিকে ফিরল 

জবাব দিতে গিয়েও থেমে গেল মেরিনা । সামনে হঠাৎ অন্ধকার দূর হয়ে 
গেছে খানিকটা জায়গায় আলো এসে পড়েছে । কথা বলার শব্দ ম্যানহোলের 
ঢাকনা খুলে ফেলা হয়েছে ওখানটায় । 

'জলদি! জলনি নৌকা থামাও!' চেচিয়ে উঠল মেরিনা। 

কিন্তু দেরি হয়ে গেছে ততক্ষণে । নৌকা ম্যানহোলের প্রায় তলায় চলে 
এসেছে । 'থেম না!" চেচিয়ে উঠল মরিভো । সোজা এগিয়ে যাও! 

লগি দিয়ে সুড়ঙ্গের মেঝেতে জোরে গুতো মারল রবাতো। তীরের মত ছুটল 
হালকা ডিঙি। 

সিড়ি নেই এখানে । একাধিক সুড়ঙ্গের মিলনস্থুল নয় এটা । এখান “দয়ে 
সাধারণত নামে না কেউ । ওপরে কোন কারণে পানি আটকে গেলে, গর্তের ঢাকনা 
খুলে দেয়া হয়। পানি সরে যায় রে'জারের লোকেরা হয়ত জানে না এটা । তাই 
খুলেছে । ভেবেছে, এখান দিয়েই ঢুকবে । 

' স্যানহোলের নিচ দিয়ে যাবার সময় ওপরের দিকে তাকাল সবাই । উকি দিয়ে 

আছে একটা মুখ | ডিঙিটা দেখেই চেচিয়ে উঠল লোকটা পা ঢুকিয়ে দিল দু'হাতে 

ভর রেখে, ছেড়ে দিল শরীরের ভার। অল্পের জন্যে বেচে গেল নৌকাটা । ঝপাং 

করে পেছনের পানিতে পড়ল লোকটা । নৌকার ওপর পড়ে ওটাকে ঠেকাতে 
ঘি | 

লগ দিয়ে ওর পেটে এক গুঁতো লাগাল রি তো। 'উ-ক!' করে উঠল 
লোকটা । চেচিয়ে উঠল ব্যথায় । 

ওপর থেকে আরও একজন প্রহরী পড়ল পনিতে তার পর পরই আরও 
একজন ৷ পানি ভেঙে তারা করে এল নৌকাটাকে । 

'আলো নেভাও:" চেচিয়ে আদেশ দিল মরিডো 1 "অফ করে দাও সুইচ?" 
দ্রুত সরে যাচ্ছে পেছনে । স্রোতের টান, তার ওপর লগির ঠেলায় যেন উড়ে চলল 
খুদে ডিডি। সামনের গলুইয়ে বসে দু'পাশে হাত ছড়িয়ে দিয়েছে মরিডো। দেয়ালে 
বাড়ি লাগতে পারে নৌকা, হাত দিয়ে ঠেলে ঠেকাবে! 

‘তাড়া করে আসবেই ওরা, অন্ধকারে বলল মরিডো । "ভবে পারবে না 


রূপালী মাকড়সা ২৬১ 


নৌকার সঙ্গে ৃ 

সামনে ম্যানহোলের ঢাকনা খুলে বসে থাকতে পারে, বলল রিবাতো। “মেরি, 
35 জ্বালা তো । সামনেটা দেখে নিই ।' 

জ্বলে উঠল টর্চ: সামনে একটা কক্ষ । আরেকটা সুড়ঙ্গ-সঙ্গম। 

পাশের আরেকটা সড়ঙ্গে ঢুকে পড়ব, বলল রিবাতো । “সামনে আপেক্ষা করে 
থকেলে বাটটাদের নিরাশ হতে হবে 

বেশ বড় একটা কক্ষ । তিন দিক থেকে আরও তিনটে সুড়ঙ্গ এসে মিশেছে 
একটা সামনে ৯১৯১৯-১৯7 oat sh 
রর দুর রা রন হাসির না ঢুকিয়ে দিল 

জন মরন CE 

সোত ঠেলে যেতে হচ্ছে. এখন | এগোতে চাইছে না নৌকা । হিমশিম খেয়ে 

ছোট লণিটা বের করে নিল মরিডো। দু'জনে মিলে বেয়ে নিয়ে চলল 
নৌকাটাকে । নিচু ছাত । কোথাও কোথাও এত নিচু, মাথা নুইয়ে ফেলতে হচ্ছে। 
তবে, সামনে পথ বদ্ধ হয়ে নেই কোথাও । 
এটিও টার দানার ররর সরা 
রা | 

এতক্ষণ উত্তেজনায় খেয়াল করেনি, ভাল করে চাইল এখন রবিন । আরে, 
তাই তো! চেনা চেনা লাগছে! কোথায় দেখেছে এর আগে! কোথায়.-. 

‘ব্যাণ্ড পার্টির. সর্দার, বলে উঠল কিশোর । 'সেদিন পার্কে দেখিছিলাম ।" 

'চিনেহেন,' বলল মরিডো । 'আমার আর মেরিনার চেয়ে ভাল চেনে সে এই 
সুড়ঙ্গ । ওপরে কোথায় কি আছে, তা-ও বলে দিতে পারে শুধু দেয়াল দেখেই ।' 

সামনে আবার নিচু হয়ে আসছে ছাত | ওটা পেরোনর সময় প্রায় শুয়ে পড়তে 
হল সবাইকে । 

পেছনে কারও আসার শব্দ নেই । শুধু দেয়ালে পানি বাড়ি লাগার ছলছলাৎ। 

'মুসা কোথায়?' পেছনে বসে থাকা মেরিনার দিকে চেয়ে বলল কিশোর ৷ 

'অপেক্ষা করছে আমাদের জন্যে” জানাল মেরিনা। "ইচ্ছে করেই রেখে 
এসেছি। ছোট নৌকা। বোঝা বাড়িয়ে লাভ কি? তাছাড়া, নিরাপদ জায়গায় 
বসিয়ে রেখে এসেছি । সবাই একসঙ্গে ধরা পড়ার আশঙ্কাও রইল না।' 

ঠিকই করেছে মেরিনা, আর কিছু বলল না কিশোর । 

‘কোথায় এলাম আমরা, রিবাতো?' জানতে চাইল মরিভো। 'হারিয়ে-টারিয়ে 
যাচ্ছি না-তো?' 

‘কেন এদিকটায় আসনি?' জবাবের অপেক্ষা না করেই বলল রিবাতো, 


২৬২ ভলিউম-১ 


চপ ৮1৮৯-০1-৯৮ 
গয়ে চলেছে নৌকা ! মিনিট তিন-চার,.পরেই আলো দেখা গেল সামনে । 

০১০১০ ৭ লিক 

আসছে না, অপেক্ষা করছে, ৬ 

আরেকটা বড় কক্ষে এসে ঢুকল নৌকা 1 
পুরানো মরচে ধরা সিড়ির ধাপে আরাম করে বসে আছে গোয়েন্দা সহকারী । রবিন 
আর কিশোরের দিকে চেয়ে হাসল। ঝকঝক করে উঠল সাদা দাত। “আহ্‌ বাচা 
গেল! এসে পড়েছ! আমি তো ভাবছিলাম, আর আসবেই না!” 

একাই বসে আছ!’ বলল রবিন । 

“না, ঠিক একা নয়," দেয়ালের ফাটলগুলোর দিকে তাকাল একক মুসা । 
‘বেশ কয়েকটা ইঁদুর সঙ্গ দিতে এসেছে বার বার । খাতির বেশি হয়ে গেলে গায়ের 
ওপর এসে ঝাপিয়ে পড়তে পারে। তাই তাড়িয়েছি। বাপরে বাপ! ইঁদুর না-তো! 
যেন বেড়াল একেকটা !' 

দেয়ালের একপাশে বিরাট এক গর্ত । ধারগুলো অসমান । মানুষের তৈরি নয়, 
দেখেই অনুমান করা যায় । দেয়াল তৈরির আগে থেকেই ছিল ওটা ওখানে, তেমনি 
রেখে দেয়া হয়েছে। 

সিঁড়ির সঙ্গে বেধে ফেলা হল। কয়েক ধাপ নেমে বসল মুসা। 

'নর্মা তৈরির সময়ই ওটা দেখতে পেয়েছিল মিক্ত্রিরা, গর্তটা দেখিয়ে বলল 
মরিডে: । “বন্ধ করেনি, তেমনি রেখে দিয়েছে। ওটাও একটা সুড়ঙ্গমুখ, প্রাকৃতিক ৷ 
অনেক আগেই এটা আবিষ্কার করেছি আমরা । বলতে ভুলে গেছি, 
একটা দল ছিল আমাদের । প্রায়ই নেমে পড়তাম এই সুড়ঙ্গে। একেক দিন 
একেকটার ভেতর ঢুকে পড়তাম । এমনি করেই চিনেছি সুড়ঙ্গগুলো | কাজটা খুবই 
বিপজ্জনক ছিল। কেয়ার করতাম না। এমনকি বাবাও ঠেকাতে পারেনি 
আমাদের ৷ ছেলেবেলার সেই খেলা আজ হয়ত আমাদের প্রাণই বাচিয়ে দিল!" 

‘দেরি করে লাভ কি?" টক 'এদেরকে নিয়ে যাওয়া দরকার ৷ মনে 
হচ্ছে, আগের প্র্যানে চলবে 

“কি কি ঘটেছে: সেটা জাগে বল আমাকে, বলল মরিডো। রিবাতো, তুমি 
এখানে এলে কি করে? 

‘গোপন দরজা দিয়ে পালিয়ে এসেছি। চাচাকে ধরার সময় ক্যাপ্টেন ব্যাটা বললঃ 
তোমার বিশ্বাসঘাতক ছেলেকেও শিগগিরই কোর্টে হাজির করা হবে । মেরিনার 
১০৮১৯৮০৫৭৬৯ পা উস 
বেরিয়েই দেখা হয়ে গেল মেরিনার সঙ্গে । পেছনের গলি দিয়ে বাড়িতে ঢুকতে 
যাচ্ছিল। ঠেকালাম। ছুটলাম তাকে নিয়ে । এই সময় শুরু হল তুমুল বৃষ্টি । 
তোমাদের কথা জানাল মেরিনা ৷ মিনস্ট্রেলদের গোপন আড্ডায় চলে গেলাম । 


রূপালী মাকড়সা ২৬৩ 


ওখানেই মুসা আমানকে বসিয়ে রেখে গিয়েছিল মেরিনা। তোমাদেরকে বের করে 
আনা দরকার। মেসেজ দিয়ে পাঠিয়ে দিলাম একজনকে । আমরা তিনজন নৌকা 
নিয়ে ঢুকে পড়লাম সূড়ঙ্গে। ডেনজো নদী দিয়ে ঢুকেছি। অনেকদিন আগে শিক 
ভেঙে রেখেছিলাম যে মুখটার 

হ্যা ' বলে উঠল মেরিনা। ‘কোন ধ হয়নি ঢুকতে । তখনও পানি 
বেরোতে শুরু করেনি ততটা । স্রোত খুব 1 ছিল না। ঢুকে ডানজনের ওদিক 
থেকে কয়েকবার ঘুরে এসেছি, আগেই তো বলেছি! অনুমান করতে কষ্ট হয়নি, 
তোমাদেরকে ডানজনেই আটকে রাখবে ওরা । বেরোতে পারলে, ডানজনের 
সরা নারির রা বারাক 
থেকে বেরোবার, 

'রেডিওটা কোথায়? মুসার দিকে চেয়ে বলল রিবাতো ৷' 

আছে,' পকেট থেকে খুদে একটা রেডিও বের করল মুসা । 'এই যে! বন্ধ 
করে রেখেছি । ভাষ! তো বুঝি না.” 

নব ঘুরিয়ে চালু করে দিল রেডিওটা মুসা। 

ঝমঝম করে বাজছে যন্ত্রসঙ্গীত । বিশেষ সামরিক সুর । হঠাৎ থেমে গেল ! 
ভেসে এল একটা ভারি গমগমে গলা । খানিকক্ষণ একটানা শব্দ বর্ষণ করে থেমে 
গেল । আবার বেজে উঠল বাজনা । 

একটা বিন্দুও বুঝতে পারল না তিন গোয়েন্দা ভ্যারানিয়ান ভাষা । 

'সকাল আটটায় সমস্ত রেডিও আর টেলিভিশন সেট খোলা রাখার অনুরোধ 
জানাচ্ছে বলল মেরিনা । ভ্যারানিয়ার সকল নাগরিককে সেটের সামনে থাকতে 
বলছে । জাতির উদ্দেশ্যে এক বিশেষ ভাষণ দেবে ডিউক রোজার ।"-" তারমানে, 
সকাল আটটায় জানাবে. সেঃ একটা বিদেশী ষড়যন্ত্র ধরা পড়েছে। অভিযোগ 
আনবে প্রিন্স দিমিত্রির বিরুদ্ধে । নিজেকে অনির্দিষ্ট কালের জন্যে রিজেন্ট ঘোষণা 
করবে । লোককে বোঝাতে বিশেষ বেগ পেতে হবে না। আপনাদেরকে স্পাই 
ঘোষণা কর: তেমন কঠিন হবে না তার পক্ষে । ক্যামেরাগডলো প্রমাণ হিসেবে 
দেখাবে দেশবাসীকে |" 

তারমানে, হতাশ গলায় বলল রবিন । “দিমিত্রির সর্বনাশ করলাম আমরা! 
উপকার কিছুই করতে পারলাম না। কার মুখ দেখে যে বাড়ি থেকে বেরিয়েছিল! 

আপনাদের কোন দোষ নেই, বলল মেরিনা | ‘আপনারা না এলেও প্রিন্স 
দিমিত্রিকে সিংহাসনে বসতে দিত না রোজার । কোন না কোন উপায়ে সরিয়ে 
১০১৯০৭৭০১৫৭ সে ব্যবস্থা করতে হবে। 

ছে দিতে হবে আমেরিকান এমব্যাসিতে ৷ রিবাতো, কি বল? 

শ্যা, মাথা ঝোকাল বিবাতো । 

“কিন্তু আপনাদের কি হবে?’ মেরিনার দিকে চেয়ে বলল কিশোর ৷ “আপনার 
বারা? প্রিস দিমিত্রি?' 


২৬৪ ভলিউম-১ 


‘সেটা পরে ভাবব.' দীর্ঘশ্বাস ফেলল মেরিনা । ‘অনেক দেরিতে বুঝেছি আমরা 
রোজারের পরিকল্পনা! আগে জানলে, প্রিঙ্গ দিমিত্রিকে সরিয়ে ফেলতাম । তারপর 
দেশবাসীকে বোঝানো এমন কিছু কঠিন হত না। কিন্তু, অনেক সময় নিয়ে, 
চারদিক শুছিয়ে আটঘাট বেঁধে কাজে নেমেছে রোজার । কি করে পারব আমরা 

'হ্যা,' মাথা ঝৌকাল রিবাতো। মহা ধড়িবাজ! তবে সহজে ছাড়ব না। 
যতক্ষণ প্রাণ থাকবে, চেষ্টা করে যাব। একটা শয়তান দেশের স্বাধীনতা নষ্ট 
করবে, এটা কিছুতেই হতে দেয়া যায় না। হয়ত আমরা মরে যাব! কিন্তু দিন 
ইতিহাস বলে৷ ডিউক রোজারের ধ্বংস অনিবার্য ৷ হয়ত সময় লাগবে." । হ্যা, 
চলুন, আপনাদেরকে পৌছে দেয়ার চেষ্টা করি। ধরা পড়তে দেয়া চলবে না 


| 

'নৌকা নিয়ে যাওয়া যাবে না” বলল মেরিনা ৷ “সকাল হয়ে গেছে। ডেনজো 
নদীতে দেখে ফেলুবে আমাদেরকে । ধরা পড়ে যাব ।” 

“হ্যা, বলল রিবাতো | “এই সুড়ঙ্গ দিয়েই বেরোতে হবে ।' 

পানিতে নেমে পড়ল রিবাতো । তার পর পরই নামল মরিডো । একে একে 
নেমে পড়ল অন্যেরাও। 

ররর 
পড়ল সুড়ঙ্গে। দাড় ধরে তার পেছনে পড়ল আর সবাই । সবাইকে পাশ 
কাটিয়ে আগে চলে গেল রিবাতো। হাতে আরেকটা লষ্ঠন। হেঁটে চলল আগে 
আগে। 

রিবাতোকে অনুসরণ করল দলটা নীরবে । 


চোদ্দ 


বৃষ্টি থেমে গেছে। ঢালু সুড়ঙ্গ বেয়ে নেমে আসা পানি দেখেই বোঝা যায়। পায়ের 
পাতা ভিজছে এখন শুধু, এতই কম । আস্তে আস্তে আরও কমে যাচ্ছে। লণ্ঠন টর্চ 
8০১০ ৬১১ ঘোরপ্যাচও কমে গেছে৷ এখন প্রায় 
সোজা এগয়ে গেছে । প্রত হাটতে পারছে ওরা | 

“আচ্ছা, একটা কা: একসময় বলল রিবাতো | ‘আমেরিকান এমব্যাসির 
ওদিক দিয়ে যে বেরোব, যদি গার্ড থাকে?' 

তাই তো! এটা তো ভাবেনি কেউ! অনেকখানি চলে এসেছে ওরা । মনে 
হচ্ছে, না জানি কত পথ! অথচ নৌকা থেকে নামার পর বড়জোর আট কি দশটা 
ব্লক পেরিয়ে এসেছে । বেশ চওড়া একটা জায়গায় এসে থেমে গেল রিবাতো । তার 
সঙ্গে সঙ্গে অন্যেরাও। 


রূপালী মাকড়সা ২৬৫ 


প্রাকৃতিক সুড়ঙ্গ । কিন্তু অব্যবহৃত থাকেনি । ওপরে ম্যানহোল তৈরি হয়েছে। 
সিড়ি না বসিয়ে অন্য ব্যবস্থা করা হয়েছে । খাড়া পাথরের দেয়ালে গেঁথে দেয়া 
হয়েছে দুই কোনা লোহার আউটা। 

একই সঙ্গে দুভাবে ব্যবহার করা যায় এটা । হাত দিয়ে ধরা যায়, পা রেখে 
অনেকটা মইয়ের মতই ওঠা নামাও যায়। 

'এখানে দাড়ালে কেন?’ জিজ্ঞেস করল মরিভো । আরও দুটো ব্লক পেরোতে 


হবে। 

"বিপদের গন্ধ পাচ্ছি, বলল রিবাতো । “জায়গাটায় পাহারা থাকবেই । প্রথমে 
আমরা কোথায় যাব, এটা ঠিকই আচ করে নেবে ওরা । তারপর জায়গা মত ওত 
পেতে বসে থাকবে । যেই বেরোব, ক্যাক করে চেপে ধরবে গর্ত থেকে বেরোনো 
ইঁদুরের মত। সেইন্ট ডোমিনিকের পেছনে রয়েছি আমরা এখন । এই. একটা 
জায়গায় পাহারা থাকার সম্ভাবনা কম । এখান দিয়ে বেরিয়ে বাড়িঘরের আড়ালে 
আড়ালে চলে যেতে পারব এমব্যাসিতে ।' 

হ্যা, ঠিকই বলেছ,' সায় দিল মরিডো | ঠিক আছে। খামোকা সময় নষ্ট করে 
লাভ নেই । চল, উঠি।' 

আঙটা বেয়ে তরতর করে উঠে গেল রিবাতো । ম্যানহোলের ঢাকনাই নেই 
এখানটায় । কোনকালে. খুলে গিয়েছিল কে জানে, লাগানো হয়নি আর । বাইরে 
উকি দিয়ে দেখল একবার সে। তারপর চেঁচিয়ে বলল, “একজন একজন করে উঠে 
আসবে । টান দিয়ে ভুলে নেব আমি !' 

বাইরে বেরিয়ে গেল রিবাতো । গর্তের দিকে মুখ ঝুকে বসল। 

প্রথমে উঠে গেল মেরিনা। ওপরে উঠে হাত বাড়িয়ে দিল । তাকে তুলে নিল 


| 

অন্যেরাও উঠে এল একে একে । 

আকাশ মেঘে চাকা । গোমড়া সকাল। বিষন্ন এক দিনের শুরু । পানি জমে 
গেছে রাস্তার দু পাশে । খানাখন্দগুলো ভরা । 

সরু একটা গলি পথে এসে উঠল ওরা । বাজারের ভেতর দিয়ে গেছে পথ। 
দু'পাশে সারি সারি দোকানপাট । বেশিরভাগই ফুল আর ফলের দোকান । ভিড় 
কমু ৷ মাত্র সকাল হয়েছে। ক্রেতারা আসতে শুরু করেনি এখনও । হয়ত রেডিও- 
লিভিশনের সামনে বসে আছে! 

অবাক চোখে ছয়জনের দলটার দিকে তাকাল লোকে । সারা গা ভেজা, ময়লা, 
ররর WE PA সারা সা লারা 
না ওরা । নীরবে এগিয়ে চলল দ্রত। 

আগে আগে চলেছে রিবাতো। পঞ্চাশ গজমত গিয়ে থমকে দাড়াল । সামনে, 
মোড়ের কাছে দাড়িয়ে আছে দুজন প্রহরী, রয়্যাল গার্ড । 

'পিহাও!” চাপা গলায় আদেশ দিল রিবাড়ো। “লুকিয়ে পড় সবাই! 


২৬৬ ভলিউম-১ 


কিন্তু দেরি হয়ে গেছে ততক্ষণে । ফিরে চেয়েছে এক প্রহরী । দেখে ফেলেছে। 
ভেজা কাপড়-চোপড় আর চেহারা দেখেই অনুমান করে নিয়েছে, কারা ওরা। 
চেচিয়ে উঠেই ছুটে এল। 

‘খবরদার!’ চেঁচিয়ে বলল প্রহরী ৷ “পালানর চেষ্টা কোরো না। বিজেন্টের 
আদেশে আ্যারেস্ট করা হল তোমাদেরকে !' 

‘ধরতে হবে আগে, তারপর তো আ্যারেন্ট,' ফস করে বলল রিবাতো। পাই 
করে ঘুরেই দৌড় দিল । "গির্জার দিকে” ‘এছাড়া আর জায়গা নেই লুকানর-.”' 

ছুটতে শুরু করেছে দলের সবাই । লোকজন কেউ সামনে পড়লে ধাক্কা দিয়ে 
সরিয়ে দিচ্ছে । আশেপাশে আরও প্রহরী ছিল । টেচামেচিতে ওরাও এসে যোগ 

প্রথম দুজনের সঙ্গে। মোট ছ'জন প্রহরী তাড়া করে আসছে এখন | 

ছুটতে ছুটতেই ওপরের দিকে তাকাল রবিন । সামনে বাড়িঘর । ছাতের ওপর 
দিয়ে চোখে পড়ছে ডোমিনিকের সোনালি গম্বুজ । জোরে জোরে হাপাচ্ছে ও। 
ভাবছে, গির্জার ভেতর লুকিয়ে কি হবে? ধরা পড়তে সামান্য বিলম্ব হবে, এই যা। 

পাশে চেয়ে দেখল, কিশোরও চেয়ে আছে গন্জের দিকে । ছুটছে, চিমটি 
কাটছে নিচের ঠোটে । জরুরি কিছু একটা ভাবছে নিশ্চয় সে। কিন্তু সেটা জিজ্ঞেস 
করার সময় এখন নেই । 

পেছনে, আছাড় খেল এক প্রহরী । তার গায়ে হোচট খেয়ে পড়ল আরেকজন । 
পড়ল আরও দুজন | হৈ হট্টগোল, চেঁচামেচি । আশপাশ থেকে লোকজন ছুটে এসে 
তুলছে 

অনেকখানি এগিয়ে যাবার সুযোগ পেয়ে গেল দলটা । প্রহরীদেরকে পঞ্চাশ 
গজ পেছনে ফেলে এল ওরা ছয়জন । অবাকই হল রবিন । একই পথ ধরে ছুটে 
এসেছে ওরা ! ওদের কেউ তো আছাড় খেল না! তাহলে ইচ্ছে করেই কি পড়ে গেল 
fies tht sles eae 

tsk ienliatig pd EET তারপরেই সেইন্ট ডোমিনিক । 
বিশাল র ব্লক খানেক দূরে দাড়িয়ে আছে কয়েকজন প্রহরী। চেয়ে আছে 


প্রধান ফটক দিয়ে ঢোকা যাবে না কিছুতেই। 
সেদিকে এগোলও না রিবাতৌ। রাস্তা পেরিয়ে ছুটে গেল গির্জার 
লি 
পড়ল তার পেছন পেছন । দরজা বন্ধ করেই ছিটকিনি তুলে দিল 
পৌছে গেল প্রহরীরা। দরজায় ধাক্কা দিতে আরব করল। সেই সঙ্গে কুক 
| 


মুহূর্তের জন্যে চারপাশে একবার চোখ বুলিয়ে আনল রবিন । বিশাল চার 
দেয়াল, ওপরে ছাত আছে বলে মনে হল না। তবে আকাশও দেখা যাচ্ছে না 
পুরোপুরি । কিছু একটা বাধা হয়ে দাড়িয়েছে চোখের সামনে ৷ একপাশের দেয়াল 


রূপালী মাকড়সা ২৬৭ 


কিং 


he 


ঘেঁষে ঘুরে ঘুরে উঠে গেছে লোহার সিঁড়ি। ওপর থেকে নেমে এসেছে আটটা লম্বা 
দড়ি । সিঁড়ির পাশে দেয়ালে গাথা লোহার আউটার সঙ্গে বাধা রয়েছে প্রান্তগুলো । 

আর কিছু দেখার সময় পেল না রবিন। 

ক্যাটাকম্বের দিকে যেতে হবে”, কানে এল রিবাতোর কথা । "লুকিয়ে থাকতে 
হবে ওখানেই..." 
মত বড় বড় ঘর । কফিনে ভরে লাশ নিয়ে রেখে দেয়া হয় ওসব ঘরে । বড় বড় 
গির্জায় মাটির নিচেও থাকে একাধিক তলা ॥ তাতে অসংব্য ঘর, অসংখ্য করিডর, 
সিড়ি! অন্ধকার । 

‘কি হবে ওখানে গিয়ে?' বলে উঠল কিশোর । “ওরা ঠিক বুঝে যাবে, কোথায় 
গেছি আমরা । বাতি নিয়ে এসে সহজেই খুজে বের করবে ।' 

সবাই চোখ তুলে তাকাল কিশোরের দিকে । 

‘কিছু একটা ভাবছ তুমি, কিশোর! বলল মুসা । “কি?' 

ওই দড়িগুলো,' হাত তুলে দেখাল কিশোর ৷ “ওগুলো টেনে প্রিন্স পলের ঘন্টা 
বাজানো যায়?’ 

‘প্রিন্স পলের ঘন্টা!' অবাক হয়ে তাকাল মরিডো । কিশোরের কথা বোঝার 
চেষ্টা করছে। “না, ওগুলো সাধারণ ঘন্টার দড়ি । প্রিন্স পলের ঘন্টা রয়েছে অন্য 
টাওয়ারটাতে। ওপাশে । একটাই ঘন্টা। বিশেষ বিশেষ সময়ে কেবল বাজানো 


হয়।' 
“শুনেছি, দ্রুত বলল কিশোর ! “প্রিন্স দিমিত্রির কাছে শুনেছি, শত শত বছর 
আগে আরেকবার অভ্যুথান হয়েছিল ভ্যারানিয়ায়। ওই ঘন্টা বাজিয়ে দেশবাসীর 
রায়ে লারা ফেরেছিলেন প্রিন্স পল ।' 
হা করে অন্য পাঁচজন চেয়ে আছে কিশোরের মুখের দিকে 
চোয়ালের একপাশ রিবাঁতো। ‘হ্যা ৷ ভ্যারানিয়ায় বাচ্চা ছেলেরাও 
জানে একথা ৷ কিন্তু তাতে 
১8 জরিটিয্কান রাজ ্রন 
হঠাৎ চেচিয়ে উঠল মরিডো । “সাহায্য চাইব প্রিল দিমত্রির জন্যে! ইস্স্‌, কেউ 
ভাবিনি আমরা এ কথাটা! খালি খবরের কাগজ, রেডিও আর টেলিভিশনের দিকেই 
ছিল খেয়াল: অনেক দিন বাজেনি ওই ঘন্টা! যদি আজ হঠাৎ করে... 
“বাজতে শুরু করে, মরিভোর মুখের কথা কেড়ে নিয়ে বলল মেরিনা, 
‘চমকে উঠবে লোকে! দেশবাসী ভালবাসে গ্রিস দিমিত্রিকে । দলে দলে ছুটে যাবে 
তারা প্রাসাদের দিকে । জানতে চাইবে, কি হয়েছে! 
“কিন্তু যদি... ' শুরু করেই থেমে গেল রিবাতো। 
‘আর দেরি নয়!' চেঁচিয়ে উঠল মরিডো। “দরজায় আওয়াজ শুনহ! ভেঙে 
ফেলবে শিগগিরই! যা করার জলদি করতে হবে! 


২৬৮ ডলিউম-১ 


‘ঠিক আছে!’ আর দ্বিধা করল না রিবাতো। “মরিড়ো, তুমি এদেরকে নিয়ে 
যাও! আমি আর মেরিনা এখানে অপেক্ষা করছি। প্রহরীদের দেখিয়ে ছুটে যাব 
ক্যাটাকম্বের দিকে । লুকিয়ে পড়ব । ওরা আমাদের পেছনে সময় নষ্ট করবে । ঘন্টা 
বাজানর সুযোগ পেয়ে যাবে তোমরা । যাও!" 

'আসুন।' তিন গোয়েন্দাকে বলল মরিভো। 'এপথে!' 

গির্জার ভেতর দিয়েও পৌছে যাওয়া যায় অন্য টাওয়ারটাতে । আগে আগে 
ছুটছে মরিডো । পেছনে রবিন, মুসা, তার পরে. কিশোর । 

পেছনে পড়তে শুরু করল রবিন । হঠাৎ ব্যথা আরম্ভ হয়েছে তার ভাঙা পায়ে । 
গতরাত থেকে নিয়ে অনেক বেশি দৌড়াদৌড়ি করেছে । সবে জোড়া লেগেছে 
পায়ের হাড় । এ-পর্যন্ত সয়েছে, এটাই বেশি । র্‌ 

সবার পেছনে পড়ে গেল রবিন । থামল না । খুঁড়িয়ে খুঁড়িয়ে ছুটল ! অন্য সময় 
হলে হেসে মাটিতে গড়াগড়ি করত মুসা | কিন্তু এখন্‌ দেখেও দেখল না। 

দাড়িয়ে পড়েছে আগের তিনজন । বিচিত্র ভঙ্গিতে লাফাতে লাফাতে কাছে 
এসে দাড়াল রবিন । আরেকটা বেল-টাওয়ার | প্রথম যেটায় ঢুকে ছিল, তেমনি । 
তবে এখানে ওপর থেকে একটা মাত্র দড়ি ঝুলে আছে। 

লোহার সিঁড়ির দিকে ছুটে গেল মরিডো। অন্য তিনজন অনুসরণ করল 


তাকে । 

রিঙে বাধা দড়ি খুলে দিল মরিডো। ঝুলে পড়ল দড়ির প্রান্ত । দ্রুত সিঁড়ি 
টপকে ওপরে উঠে চলল সে। 

মরিভোর পেছনে উঠে যেতে যেতে পেছনে ফিরে তাকাল একবার কিশোর । 
না, পড়ে যাবে না রবিন । তার হাত শক্ত করে ধরে রেখেছে মুসা । উঠে আসছে 
শ্রুত। 


পনেরো 


উঠেই চলেছে ওরা । সিড়ি.যেন আর ফুরায় না। 

ভীষণ ক্লান্ত ওরা ৷ হীপাচ্ছে জোরে জোরে । কষ্ট বেশি হচ্ছে রবিনের ৷ 

গতি শ্রথ হয়ে এসেছে চারজনেরই । জিরিয়ে নেব'র জন্যে থামল । এই সময় 
নিচে শোনা গেল চেঁচামেচি । 

চমকে নিচে তাকাল ওরা । কয়েকজন প্রহরী এসে দাড়িয়েছে নিচে । চেয়ে 
এগ রান রা ররর না রার রা কারন 

t 

শদিক থেকে রবিনের দুই বাহু চেপে ধরল মরিডো আর মুসা । তাকে শূন্যে 
তুলে নিয়ে আবার টপকাতে শুরু করল সিঁড়ি । খুব পরিশ্রমের কাজ । কিন্তু থ'মল 
না ওরা । পেছনে উঠে আসতে লাগল কিশোর । 


রূপালী মাকড়সা ২৬৯ 


সামনে একটা বেশ বড়সড় দরজা । পাল্লা বন্ধ 

“কিশোর !' চেচিয়ে উঠল মরিডো । ‘জলদি ধাক্কা দিন দরজায়" 

ঠেলা দিতেই খুলে গেল দরজা ৷ রবিনকে নিয়ে ভেতরে ঢুকে গেল মুসা আর 
মরিডো । কিশোর ঢুকেই বন্ধ করে দিল ভারি পাল্লাটা। বিশাল এক ছিটকিনি 
তুলে দিল। | 
জানাল মরিডো । ‘আগে, দেশের ভেতরে কোন গোলমাল দেখা দিলেই ছন্টাথারে 
গিয়ে ঠাই নিত পাদ্রী আর গির্জার অন্যান্য লোকেরা । ভীষণ শক্ত দরজা । ভ'ঙতে 
সময় নেবে। 

দ্বিতীয় দরজাটা পেরিয়ে এল ওরা । ছিটকিনি তুলে দিল কিশোর । এই সময় 
কানে এল প্রথম দরজায় ধাক্কার আওয়াজ । 

আরও তাড়াতাড়ি করতে হবে । বেলটা বাজানোর আগেই যদি দরজা ভেঙে 
ঢুকে পড়ে প্রহরীরা, তাহলে এত কষ্ট সব বিফলে যাবে । 

‘সময় খুব বেশি পাব না আমরা!” জোরে জোরে হাপাচ্ছে কিশোর । “এর 
NE oF eet Hots Asie রন্র 

ততায় দরজা খুলে ফেলল ন বৰ নে ডা আর চকে 
যেতেই সে-ও ঢুকে পড়ল তুলে দিল ছিটকিনি। হা ছাড়ল চমকে উঠে উড়ে 
গেল এক ঝাক পায়রা ৷ 

কংক্রীটে তৈরি গোল একটা চত্বরে এসে দীড়াল ওরা । খোলা! রেলিঙে 
ঘেরা । চত্বরের ঠিক মাঝখানে বেশ বড় গোল একটা ফোকর। 

ফোকরের কাছে এগিয়ে গেল মরিডো ! নিচে তাকাল । অনেক নিচে পুতুলের 
মত দেখাচ্ছে প্রহরীদেরকে । দড়িটা টান দিয়ে তুলে নিল সে। ঝট করে ওপরে 
তাকাল প্রহীরা ' কিন্তু দড়িটা চলে এসেছে তাদের নাগালের বাইরে । 

'প্রথম দরজাটা ভাঙার চেষ্টা করছে ওরা, বলল মরিডো । "শিগৃণিরই শাবল 
কুড়াল নিয়ে আসবে গিয়ে ৷’ চিন্তিত ভঙ্গিতে ঘন্টাটার দিকে তাকাল সে। “কিন্তু যা 
ভারি! বাজাব কি করে! নড়াতেই তো পারব না! 

চিন্তিত চোখে ঘন্টার দিকে চেয়ে আছে কিশোর । কি বিশাল! মোটা দুটো! 
থামের মাথায় লোহার দণ্ডে ঝোলানো । চারদির থেকে ঘন্টাকে ঘিরে উঠে গেছে 
শক্ত কাঠের আরও কয়েকটা থাম। ওগুলোর মাথায় বসানো চোঙের মত টিনের 
চাল। রোদ-বৃষ্টি থেকে ঘন্টাকে বাচায়। ঘন্টার চূড়ায় মোটা একটা রিউ। তাতে 
বাধা দড়ির আরেক প্রান্ত । দড়ি ধরে টানলেই দুলতে শুরু করে ঘন্টা, ভেতরে নড়ে 
ওঠে দোলক। তালে তালে ঘন্টার গায়ে বাড়ি মারে, একবার এপাশে, একবার 
ওপাশে । যেমন ঘন্টা তেমনি তার দোলক । বিশাল, ভারি । 

রবিনই দেখছে ঘন্টাটাকে । ভেতরের দিকে ঘন্টার নিচে টুপির মত ছড়ানো 
অংশে নানারকম পৃক্্ম কারুকাজ, খোদাই করা । দেখলে শ্রদ্ধা বেড়ে যায় প্রাচীন 


২৭৩ ভলিউম-১ 


শিল্পীর ওপর, যে করেছিল কাজগুলো । 

রেলিঙের কাছে এগিয়ে গেল রবিন । নিচে তাকাল । প্রায় পুরো ডেনজো 
শহরটাই চোখে পড়ছে । এখান থেকে দেখলে মনে হয় একটা লিলিপুটের দেশ। 
খুদে মানুষ, খুদে গাড়ি ! শহরের পরিবেশ শান্ত । দেখে মনে হয় না, কি সাংঘাতিক 
এক ষড়যন্ত্র চলছে ভেতরে ভেতরে! মনেই হয় না, প্রাণের ভয়ে ওরা এসে 
পালিয়েছে এখানে । নিচে প্রাণপণে চেষ্টা চালাচ্ছে ঘাতকরা ওদের ধরার । পাশে 
তাকাল । নিচে এখন সেইন্ট ডোমিনেকের সোনালি গির্জা! এখান থেকে দেখতে 
অদ্ভুত লাগছে । বিশাল এক বাটি যেন উপুড় করে ফেলে রাখা হয়েছে, পিঠটা 
চোখা । 

হায় আল্লাহ! খামোকাই এলাম!' বলে উঠল মুসা । 'বাজাব কি করে ওটা!' 

ফিরে তাকাল রবিন। 

নিচের ঠোটে চিমটি কাটতে কাটতে হঠাৎ ঝটকা দিয়ে হাত সরিয়ে নিল 
কিশোর । “পেয়েছি! সাধারণ নিয়মে ঘন্টাটা বাজাতে পারব না আমরা । দড়ি ধরে 
টেনে কাত করে ফেলে হবে। তারপর দোলকে দড়ি বেধে দোলাতে হবে 
ওটাকে । বাড়ি লাগবে ঘন্টার গায়ে । এস, কাজে লেগে পড়ি ৷’ 

চারজনেই দড়ি ধরে টান দিল। নড়ে উঠল ঘন্টা, খুবই সামান্য । 

‘জোরে! আরও জোরে!" চেচিয়ে বলল কিশোর । 

আরেকটু কাত হল ঘন্টা । 

হ্যা, হবে । ছেড়ে দাও!’ বলল কিশোর । 

কিশোর ছাড়া আর সবাই ছেড়ে দিল। দড়িটা নিয়ে গিয়ে এক পাশের একটা 
এ ০ 0 সর. সানিলা লে । তারার জারা রাযতিক দার 

দিল | 

একটু একটু করে কাত হতে শুরু করল ঘন্টা । দোলক্টা সরে যেতে লাগল 
ঘন্টার এক কানার দিকে । সামান্য একটু ফাক থাকতেই চেচেয়ে উঠল 
'এবার দড়ি পেঁচিয়ে বেঁধে ফেলতে হবে খামের সঙ্গে! 

বেধে ফেলা হল দড়ি । কাত হয়ে রইল ঘন্টা । 

আবার হাপাতে শুরু করল ওরা । ঘামে নেয়ে উঠেছে শরীর । টিন্রে চালে 
আবার নেমে এসেছে পায়রাগুলো | বাক-বাকুম বাক-বাকুম শুরু করে দিয়েছে । 

নিচে, প্রথম দরজায় ধাক্কার শব্দ থেমে গেছে। 

নিশ্চয় কুড়াল আনতে গেছে ব্যাটারা!' বিড়বিড় করল মরিডো । 

‘ক'টা বাজে, মুসা?" জিজ্ঞেস করল কিশোর । 


হু । তাড়াতাড়ি করতে হবে। ডিউক রোজার ভ'ষণ দেবার আগেই 
০০৭৮ 'মরিড়ো, দড়িটা দিন 


রূপালী মাকড়সা ২৭১ 


'কোমরে পেঁচানো...’ 
‘ও, হ্যা! ভুলেই গিয়েছিলাম চাদরে তৈরি দড়িটা কোমর থেকে খুলে দিল 
t 

'দোলকে বেধে দিতে হবে। ওটা ধরেই টানব ।' 

এক মুহূর্ত স্থির চোখ কিশোরের দিকে চেয়ে রইল মরিডো। অনেকক্ষণ পর 
৯৯ ০ HERE 

করুন--- 

১৯4 ই পৃ 

কিশোর, বুদ্ধি বাতলে দিল মুসা । "আমি আর মরিডো পাশাপাশি দাড়াচ্ছি। 
তুমি আমাদের কাধে চড়ে উঠে যাও ।' 

‘ঠিক আছে।' 

দোলকটার তলায় গা ঘেষাঘেষি করে দাড়িয়ে পড়ল মুসা আর মরিভো। 
ওদের কাধে উঠে পড়ল কিশোর । দড়ি হাতে নিয়ে দাড়াল । দোলকের সঙ্গে 
পেচিয়ে বেধে দিল দড়ির এক মাথা । তারপর লাফিয়ে নেমে এল । যাক, অনেক 
কাজে লাগল দড়িটা!' 

মনে হচ্ছে ওদের, কত সময় পেরিয়ে গেছে! অথচ ঘন্টাঘরে ঢোকার পর 
পেরিয়েছে মাত্র দেড় মিনিট । 

আবার শব্দ শোনা গেল দরজায় । 

“দেরি করে লাভ নেই, বলে উঠল মুসা । ‘এস, শুরু করে দিই !' 

দড়ি ধরল মুসা আর মরিডো । চারজনের মাঝে ওদের দুজনের গায়েই জোর 
বেশি। আন্তে করে টেনে কানার কাছ থেকে দোলকটা সরিয়ে আনল ওরা । তারপর 
রন রা? রা জোরে গিয়ে ঘন্টার গায়ে আঘাত হানল ভারি 


গমগমে ভারি একটা শব্দ উঠল। কানে তালা লেগে যাবার জোগাড় হল 
SET মোবা নিযে বারন বিল গার বুলা । নিজ ভারে দেশর, 
রাস্তার সবাই মুখ তুলে তাকিয়েছে এদিকে 

‘কানের বারোটা বেজে যাবে! বলে উঠল কিশোর । 'রবিন, তোমার পকেটে 

হি, 

“আছে? এই নাও," বের করে দিল রবিন । 

দ্রুত হাতে ছিঁড়ে টুকরো টুকরো করল কিশোর কুমালটা। দুটো টুকরো 
চুকিয়ে দিল নিজের কানে । দুটো দিল রবিনকে । চারটে করে দিল মুসা আর 
রর নিসার রদ হলি র নাজ লারা 
হবে কানের 

টিকার সার রাধার রজার ডা এরা 

ফেলবে শিগগিরই দরজা । 


২৭২ ভলিউম -১ 


একনাগাড়ে ঘন্টা বাজিয়ে যেতে ইশারা করল কিশোর । 

আবার বেজে উঠল ঘন্টা । আবার, তারপর আবার । বেজেই চলল । তাল ঠিক 
নেই! আওয়াজটাও অনেক বেশি চড়া । বেশ দূর থেকে গিয়ে কানায় আঘাত 
হানছে দোলক, তাই। কান ফাটানো শব্দে ঘোষণা করে চলল যেন ঘন্টাটাঃ 
হুশিয়ার! হুশিয়ার! ূ 

কানে আঙুল দিয়ে রেখেছে কিশোর আর রবিন । তবু রেহাই পচ্ছে না। 
মাথার মগজসুদ্ধ যেন ঝাঁকিয়ে দিচ্ছে প্রচণ্ড শব্দ । মুসা আর মরিডোর অবস্থা কল্পনা 
করতে পারল ওরা । নিচে থেকে দরজা ধান্ধানর শব্দ শোনা যাচ্ছে না আর । শোনা 
যাচ্ছে না কিছুই। সারা পৃথিবী জুড়ে আছে যেন শুধু একটাই শব্দ প্রচণ্ড ঢ-অ-ঙ-৬! 
ঢ-অ-ঙ-উ! 

টাওয়ারের নিচে রাস্তায় জমা হতে শুরু করেছে লোক, রেলিঙে দীড়িয়ে 
দেখছে কিশোর আর রবিন। পিল পিল করে লোক বেরিয়ে আসতে শুরু করেছে 
অন্যান্য রাস্তায়, সবাই চেয়ে আছে গির্জার দিকে । কেউ কেউ উত্তেজিত ভাবে 
প্রাসাদের দিকে দেখাচ্ছে হাত তুলে । মেসেজটা. কি পাবে ওরা? বুঝতে পারবে, 
প্রিন্স দিমিত্রির বড় বিপদ? 
__ টাওয়ারের নিচে জনতার মাঝে হঠাৎ একটা আলোড়ন উঠল । যাচ্ছে সবাই । 
হাটতে শুরু করল। রওনা হয়ে পথ ধরে, সম্ভবত প্রাসাদেই চলল ওরা। 

দেখতে দেখতে জনতার ঢল নামল যেন শহরের পথে পথে । আর তাকাচ্ছে না 
ওরা গির্জার দিকে । সোজা এগিয়ে চলেছে। লক্ষ্য, রাজপ্রাসাদ । হাসি ফুটল 
কিশোর আর রবিনের সুখে । 

হাজারে হাজারে লোক জমে গেছে প্রাসাদের সামনে । প্রধান ফটকের সামনে 
ভিড় । একদল লাল কাপড় পরা পুতুল চোখে পড়ল কিশোর আর রবিনের । নড়ছে 


ওগুলো । কিন্তু কয়েকটা সেকেণ্ড । জনতা- বর ধাক্কায় স্রোতের মুখ কুটোর মত 
ভেসে গেল যেন লাল ইউনির্যম পরা প্রহরীরা । আঙিনায় ঢুকে পড়তে শুরু করল 
জনতা । 


মেসেজ পেয়ে গেছে তাহলে দেশবাসী! 

হঠাৎ থেমে গেল ঘন্টাধ্বনি। দড়ি ছেড়ে দিয়েছে মরিডো আর মুসা, কিশোর 
আর রবিনের পাশে এসে দীড়াল। ওরাও দেখতে চায়, কি ঘটছে । জনতার দিকে 
চেয়ে ওদের মুখেও হাসি ফুটল। 

ঘড়ি দেখল মুসা । পকেট থেকে খুদে রেডিওটা বের করে নব ঘুরিয়ে দিল । 

কোন গ্ব্দ ঢুকল না কানে । ভুরু কুঁচকে তাকাল মুসা রেডিওর দিকে । চোখ 
তুলতেই দেখল, কানের ভেতর থেকে রুমালের টুকরো বের করছে কিশোর ৷ 

কানের ফুটো থেকে রুমালের টুকরো বের করে নিল সবাই । শোনা গেল ভারি 
একটা কণ্ঠস্বর । ভ্যারানিয়ান ভাষা । ডিউক রোজার! নির্দিষ্ট সময়ের আগেই ভাষণ 
শুরু করে দিয়েছে? 


১৮-ক্লূপালী মাকড়সা ২৭৩ 


চুপচাপ শুনল কিছুক্ষণ মরিডো তারপর অনুবাদ করে শোনাল ভিন 
গোয়েন্দাকেঃ "ডিউক রোজার ৷ বলল, সাংঘাতিক এক বিদেশী ষড়যন্ত্র ধরা 
পড়েছে। অভিযেক অনুষ্ঠান অনিষ্ট কালের জন্যে স্থগিত শাসনভার পুরোপুরি 
নিজের হাতে তুলে নিয়েছে । শিগগিরই আসামীদের ধরে হাজির করবে দেশবাসীর 
সামনে । রূপালী মাকড়সা গায়েব । প্রিন্স দিমিত্রিকে নজরবন্দি করা হয়েছে 
দেশবাসীর কাছে সাহায্যের আবেদন জানাচ্ছে ডিউক ৷ 

কাম সারছে!' বলে উঠল মুসা । ‘এমনভাবে বললেন, আমারই বিশ্বাস করতে 
ইচ্ছে করছে! আল্লাই জানে, কি হবে!" 

ডেনজোর অনেকেই শুনছে না তার ভাষণ!" বলল মরিভো। 'ছুটে যাচ্ছে 
প্রাসাদের | ঘন্টা কেন বাজল, এটাই হয়ত জানতে চায়-** "চমকে উঠে থেমে 
গেল সে। 

“দরজা ধাকার শব্দ । দুটো দরজা ভেঙে ফেলেছে প্রহরীরা । পৌছে গেছে 
তৃতীয় দরজার ওপাশে । 

“দরজা খোল!’ চেচিয়ে উঠল একটা ভারি কণ্ঠ । 'ব্রিজেন্টের আদেশে আযারেন্ট 
করা হল তোমাদের! 

“দরজা ভেঙে আস।' চেচিয়ে জবাব দিল মরিডো । ‘আমরা খুলব না!" সঙ্গীদের 
দিকে ফিরে বলল, 'আসুন। আবার বাজাই ৷ ওরা ঢোকার চেষ্টা করুক, আমরা 
বাজিয়ে যাই! 

আবার কানে রুমালের টুকরো ঢোকাল ওরা । 

আবার বাজতে শুরু করল ঘন্টা । মাত্র কয়েক ফুট দূরে কুড়াল আর ক্রো-বার 
নিয়ে দরজা আক্রমণ করেছে প্রহরীরা। সে শব্দ ঢাকা পড়ে গেছে প্রচণ্ড 
ঘন্টাধ্বনিতে! 

হঠাৎ ভেঙে পড়ল দরজা । 


ষোলো 


আগেপিছে প্রহরী ৷ সিঁড়ি দিয়ে নেমে চলল ছেলেরা ৷ ক্লান্ত । 

সিঁড়ির গোড়ায় দাড়িয়ে আছে প্রহরী ৷ গোল একটা বেস্টনী তৈরি করে 
দাড়াল ৷ তার মাঝে ঠেলে ঢুকিয়ে দেয়া হল ছেলেদেরকে। 

গির্জা থেকে বের করে আনা হল চার বন্দিকে । রাস্তায় এখনও লোক আছে, 
তবে খুবই কম। কৌতূহলী চোখে তাকাল ওরা । কি হচ্ছে না হচ্ছে হুঝতে পারছে 
না কিছুই ৷ পায়ে পায়ে এগিয়ে এল কয়েকজন ৷ প্রহরীদের ধমক শুনে পিছিয়ে গেল 
আবার । 

চারপাশ থেকে বন্দিদেরকে ঘিরে নিয়ে মার্চ করে এগোল প্রহরীরা । দুটো ব্লক 
পেরিয়ে এসে থামল একটা পাথরের বাড়ির সামনে । ওটা থানা । ভেতর থেকে 


২৭৪ ভলিউম-১ 


বেরিয়ে এল দুজন নীল পোশাক পরা পুলিশ অফিসার । 

‘দেশের শত্রু!’ অফিসারদের দিকে চেয়ে বলল প্রহ্রীদের ক্যাপ্টেন । হাজতে 
ভরে রাখুন । পরে, ডিউক রোজার যা করার করবেন ।' 

দ্বিধা করতে লাগল দুই অফিসার । 

প্রি্স পলের ঘন্টা.” বলতে গিয়েও থেমে গেল এক অফিসার । 

'রিজেন্টের আদেশ!" খেঁকিয়ে উঠল ক্যাপ্টেন । বোঝা গেল, পুলিশের চেয়ে 
অনেক বেশি ক্ষমতা দেয়া হয়েছে রয়্যাল গার্ডকে । অনেকটা সেনাবাহিনীর মত। 
'সকরুন! পথ ছাড়ুন! 

সরে দাড়াল দুই অফিসার ৷ বন্দিদেরকে এনিয়ে একটা হলে এসে ঢুকল 
প্রহরীরা । অন্য পাশের দরজা দিয়ে বেরিয়ে এল করিডরে। দুটো করে দু'পাশে 
চারটে ছোট ছোট সেল। লোহার শিকের দরজা । একটা ঘরে ঢুকিয়ে দিল মুসা 
আর মরিডোকে ৷ আরেকর্টাতে কিশোর আর রবিন | বন্ধ করে দিল দরজা । 

‘তালা আটকানো” পেছনে আসা পুলিশ অফিসারের দিকে. চেয়ে আদেশ দিল 
ক্যাপ্টেন। ‘ভালমত পাহারার ব্যবস্থা করুন । এখান থেকে ওরা পালালে, কপালে 
£খ আছে অংপনাদের ।.-"আমরা যাচ্ছি । বিজেন্টকে খবর দিতে হবে 1 

বেরিয়ে গেল প্রহরীরা । 

প্রতিটি সেলে দুটো করে বাংক। এগিয়ে গিয়ে একটাতে-বসে পড়ল মুরিডো । 
'ধরা শেষতক পড়লামই! তবে, আর কিছু করারও ছিল না আমাদের ৷ প্রাসাদে কি 
ঘটছে, কে জানে! 

কোন জবাব দিল না মুসা । অন্য বাংকটাতে গিয়ে বসে পড়ল চুপচাপ । 

'সারারাত জেগেছি,' বাংকে বসে বলল কিশোর । 'ধকলও গেছে সাংঘাতিক! 
শরীরে আর সইছে না ৷ যা হবার হোকগে পরে, আগে ঘুমিয়ে নিই.” শুয়ে পড়ল 
সে। 

রবিনও হাই তুলতে লাগল । চোখ ডলল দু'হাতে । আর কিছুই করার নেই । 
সে-ও শুয়ে পড়ল বাংকে | 

শুয়ে শুয়ে বিড়বিড় করতে লাগল কিশোর, ‘শত শত বছর আগে একবার 
বাজানো হয়েছিল এভাবে, আজ আবার আমরা বাজালাম!. রেডি ও-টেলিভিশনের 
চেয়ে অনেক অনেক পুরানো মাধ্যম! আজকাল অনেক জায়গাতেই এটা নিষিদ্ধ 
করে দেয়া হয়েছে। তবে প্রথম নিষিদ্ধ হয়েছিল ১৪৫৩ সালে, তৃকীরা 
কনস্টান্টিনোপল অধিকার করার পর---এই রবিন, শুনছ.*" 

সাড়া দ্র্লি না রবিন ঘুমিয়ে পড়েছে । 

চোখ মুদল কিশোর । 


রূপালী মাকড়সা ২৭৫ 


সতেরো 


গাঢ় অন্ধকার ৷ পা পিছলে নর্দমার পানিতে পড়ে গেছে রবিন । ভাসিয়ে নিয়ে 
চলেছে তাকে তীব্র সত । হাত-পা নেড়ে ভেসে থাকার চেষ্টা করছে সে। বার বার 
বাড়ি খাচ্ছে সুড়ঙ্গের দেয়ালে । একবার এপাশে, একবার ওপাশে । বহুদূর থেকে 
যেন ভেসে এল কিশোরের ডাক, 'রবিন! এই রবিন! 

উঠে দীড়াতে চেষ্টা করছে রবিন। পারছে.না। কাধ চেপে ধরল একটা হাত। 
কানের কাছে চেঁচিয়ে উঠল কিশোর, "রবিন! চোখ মেল! ওঠ!" 

চোখ মেলল রবিন। মিটমিট করে তাকাল। প্রথমে বুঝতে পারল না কোথায় 
রয়েছে । মুখের ওপর খুকে আছে কিশোরের মুখ । হাসছে । 

“রবিন! দেখ কে এসেছে । ওঠ, উঠে বসা! 

উঠে বসল রবিন । কিশোর সামনে থেকে সরে দীড়াল। নজরে পড়ল বব 
ব্রাউনের হাসি হাসি মুখ। 

'নারুণ কাজ দেখিয়েছে, রবিন!' এগিয়ে এল বব। রবিনের কাধে হাত 
রাখল । 'তোমরা সবাই! এতটা আশা করিনি!" 

চোখ মিটমিট করে ববের দিকে তাকাল রবিন । "প্রি দিমিত্রি? সে ভাল 
আছে?" 

‘খুব ভাল । এই এসে পড়ল বলে,’ বলল বব । ডিউক রোজার, তার প্রধানমন্ত্রী 
এবং দূলের আর সবাইকে আ্যারেন্ট করা হয়েছে। রোজার আর লুখারকে আচ্ছামত 
ধোলাই দিয়েছে জনতা ৷ প্রি্স দিমিত্রি ঠিক সময়ে এসে না পড়লে ফেলত । 
মরিডোর বাবাকে মুক্তি দেয়া হয়েছে। আবার প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছেন 

উন্টোদিকের সেলের দরজা খোলার শব্দ হল। বেরিয়ে এল মুসা আর 
মরিডো। এই সেলে এসে ঢুকল । পেছনে এল দুই পুলিশ অফিসারের একজন । 
হাসি একান-ওকান হয়ে গেছে দুজনেরই । 

শ্ন্টা বাজানর পর কি কি হয়েছে, নিশ্চয় জানতে ইচ্ছে করছে তোমাদের না?’ 


সঙ্গে হঠাৎ রেডিও যোগাযোগ বন্ধ হয়ে গেল, বলল বব ৷ ‘উদ্বিগ্ন 
হয়ে পড়লাম । আজ ভোরে আর থাকতে না পেরে আ্যামব্যাসাডর সাহেবকে নিয়ে 
.বেরিয়েই পড়লাম । প্রাসাদের মেইন গেট বন্ধ । তালা দেয়া । গেটের ওপাশে গার্ড। 
ভেতরে ঢুকব, বললাম । গেট খুলল না ওরা । ডিউক রোজারের হুকুর্ষঈ, খোলা যাবে 
না, বলল। এর পরেও দরজা খোলার জন্যে চাথাচাপি করছি, এই সময় বেজে 
উঠল প্রি ঘন্টা স্তব্ধ হয়ে দাড়িয়ে গেল রাস্তার লোক। তারপর, বেজেই 
চলল ঘন্টা । পিলপিল করে ঘর থেকে বেরিয়ে এল মানুষ! বন্যার মত ধেয়ে এল 


২৭৬ ভলিউম-১ 


প্রাসাদের দিকে । গেট খুলে দিতে বলল গার্ডদেরকে। প্রিল দিযিত্রির কি হয়েছে, 
জানতে চাইল । ওদেরকে সন্তুষ্ট করতে পারল না গার্ডেরা । ব্যস, খেপে গেল 
জনতা । ধাক্কা দিয়ে ভেঙে ফেলল গেট । চুকে পড়ল আঙিনায় । হাতে গোনা 
কয়েকজন গার্ডের সাধ্য হল না সে জনস্লোতকে থামানর । দেখতে দেখতে ভরে 
গেল আঙিনা । বারান্দায় উঠে পড়ল গার্ডেরা,। ঠিক এই সময়, দোতলায় রেলিঙের 
কাছে এসে দাড়াল এক প্রহরী । চেচিয়ে বলল জনতাকে, প্রিন্স দিমিত্রি সাংঘাতিক 
বিপদে. পড়েছে । তাকে যেন উদ্ধার করে তারা ।কয়েদখানায় প্রিপকে আটকে 
রেখেছে শয়তান ডিউক রোজার । ভয়ানক এক ষড়যন্ত্র করেছে। ব্যস, আমিও 
পেয়ে গেলাম সুযোগ,’ হাসল বব। ‘উঠে দাড়ালাম গাড়ির ছাতে 1 ভ্যারানিয়ান 
ভাষা জানি । শুরু করলাম শ্রোগানঃ প্রিন্স দিমিত্রি! জিন্দাবাদ! ডিউক রোজার! 
নিপাত যাক ।' থামল সে। তারপর বলল, “এমনিতেই ডিউক রোজারকে দেখতে 
পারে না জনসাধারণ । গতরাতে রেডিও-টেলিভিশনে বারবার ঘোষণা করা 
হয়েছে, সকাল আটটায় জাতির উদ্দেশে ভাষণ দেবে রোজার। প্রাসাদের গেট 
তালা দিয়ে রাখা হয়েছে । হঠাৎ.বেজে উঠেছে প্রিন্স পলের ঘন্টা। দোতলায় 
গার্ডের সাহায্যের আবেদন, আবার শ্লোগান-**দুয়ে দুয়ে ঠিক চার মিলিয়ে নিল 
জনতা । বারদে জ্বলন্ত ম্যাচের কাঠি পড়ল যেন। গার্ডদের আক্রমণ করে বসল 
ওরা । তারপর যা একখান দৃশ্য! বলে বোঝাতে পারব না! প্রাসাদে পড়ল 
না 
বাধ্য হল গার্ডেরা। বের করে আনা হল তাকে.। সত্যি, প্রিন্স বটে! ওইটুকু ছেলে! 
অথচ বেরিয়েই কি সুন্দর থামিয়ে ফেলল সব গোলমাল । রোজার আর লুথারকে 
আরেস্ট করার আদেশ দিল। বেগতিক দেখে দল বদল করল গার্ডেরা, যারা 
বিশ্বাসঘাতকতা করেছিল। এবার বিশ্বাসঘাতকতা করল ওরা দুই ডিউকের সঙ্গে । 
ওদেরকে ধরে আনতে ছুটল । গিয়ে দেখল ঘরের দরজা ভাঙা । দুজনকে ধরে 
বেদম পেটাচ্ছে জনতা । কোনমতে উদ্ধার করে আনা হয়েছে ওদেরকে । তারপর 
আর কি? দোতলায় দাড়িয়ে জনতার উদ্দেশে মিনিট দুয়েক ভাষণ দিল প্রিল। 
থেমে গেল সব গোলমাল ।' 

‘এখন দু-এক ঘা লাগানো যায় না রোজারকে?' শার্টের হাতা গোটাল মুসা । 
মানে, হাতের ঝাল একটু মিটিয়ে নিতাম ।' 

হেসে ফেলল সবাই ৷ 

“না, হাসতে হাসতে বলল বব। “সুযোগ হারিয়েছে । জেলখানায় নিয়ে যাওয়া 
হয়েছে বিশ্বাসঘাতকদের সব কটা রুই-কাতলাকে ৷ চুনোপুটিগুলো ছাড়াই আছে। 
ওরা আর কিছুশকরতে সাহস পাবে শা ।” 
ড্রাইভার, বলল কিশোর ৷ ‘এখন এটা পরিষ্কার । “ওই ব্যাটাও রোজারেরই লেক। 
বিশ্বাসঘাতক । প্রিন্স দিমিত্রিকে মেরে ফেলতে চেয়েছিল ওরা আমেরিকায় 


রূপালী মাকড়সা ২৭৭ 


থাকতেই।' 
'হ্যা, মাথা ঝোকাল বব | “ওরা... থেমে গেল সে। 
শোরগোল উঠেছে বাইরে । শোনা যাচ্ছে শ্লোগান? প্রিন্স! প্রিঙ্গ! লঙ লিভ দ্য 
1* 


সেলের দরজায় এসে দাড়াল দিমিত্রি । ছুটে এসে টুঁকল। জড়িয়ে ধরল 
বন্ধুদেরকে ৷ "তোমরা সত্যি আমার বন্ধু! তোমরা না এলে...’ কথা শেষ করতে 


পারল না রাজকুমার | ধরে এসেছে গলা । 

'জালিঙ্গন মুক্ত হল দিমিত্রি। মরিভোর দিকে ত্রাকাল। “ঘন্টা বাজানর বুদ্ধিটা 

কিশোরের, বলল মরিভো । “আমরা তো খালি-রেডিও টেলিভিশন আর 
খবরের কাগজের কথাই ভাবছিলাম । ঘন্টার কথা মনেই আসেনি..." 

“ধন্যবাদ-' | 

“..ধন্যবাদটা আসলে তোমার আর রবিনের পাওয়া উচিত, প্রিঙ্স, মুখের কথা 
কেড়ে নিয়ে বলল কিশোর ৷ 'যোলোশো পচাত্তরের সেই বিদ্রোহের কথা তোমরাই 
বলেছিলে । নইলে জানতে পারতাম না.। মাথায় ঢুকত না ঘন্টা বাজিয়ে দেশবাসীর 
কাছে সাহায্য চাওয়ার কথা..." 

'যত যা-ই বল! তোমরা না এলে গিয়েছিল ভ্যারানিয়া? হাসল দিমিত্রি ৷ 'প্রিল্স 
পল এখন বেচে থাকলে তোমাদেরকে মাথায় নিয়ে নাচতেন...' থেমে গেল 


রাজকুমার । 

হঠাৎ আবার বেজে উঠেছে প্রিন্স পলের ঘন্টা । বেজেই চলল, তালে তালে । 
প্রকাশের জন্যে, জয়ের আনন্দ, চুপ করল রাজকুমার । বিষণ্ন হয়ে গেল হঠাৎ । 
"তবে, রূপালী মাকড়সা সঙ্গে থাকলে পরিপূর্ণ হত আনন্দ!' 

'দিমিত্রি বলল কিশোর ! “আমাকে আরেকবার সেই ঘরে নিয়ে চল: প্রাসাদে, 
যে-ঘরে আমরা ঘুমিয়েছি। আরেকবার দেখি চেষ্টা করে, রূপালী মাকড়সা বের করা 
যায় কিনা! একটা ব্যাপারে খচখচ করছে মনের ভেতর..." 

‘তুমি জান কোথায় আছে রূপালী মাকড়সা!' চেচিয়ে উঠল রবিন । “তাহলে 
আগে বলনি কেন?’ 

“যা উত্তেজনা গেছে, ভাবারই সুযোগ পাইনি, বলল কিশোর ৷ “তবে, ঘুমিয়ে 
এখন ঝরঝরে লাগছে শরীরটা | গজের ধূসর কোষগুলো আবার কাজ করতে শুরু 
করেছে.-চল চল, আর.দেরি করে লাভ নেই-.-এখুনি বেরিয়ে পড়ি... 


রাস্তার দু'পাশে লোকের ভিড় । মাঝখান দিয়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে গাড়ি । 
হাত নাড়ছে জনতা । চেঁচাচ্ছে। সবারই মুখে এক কথাঃ লঙ লিভ দ্য প্রিন্স! 
ছলছল করছে দিমিত্রির চোখ । হাত নেড়ে তাদের সংবর্ধনার জবাব দিচ্ছে 


২৭৮ ভলিউম-১ 


অনেক অনেকক্ষণ পর পাসাদের আঙিনায় এসে ঢুকল গাড়ি! ঘিরে ধরল 
সশস্ত্র প্রহরী । ওরা সবাই মিনস্ট্রেল পার্টির লোক । দিমিত্রি নামতেই দু'দিক থেকে 
এগিয়ে এল দুজন দেহরক্ষী | 

একে একে কিশোর, মুসা আর রবিনও নেমে পড়ল । ড্রাইডারের সিট থেকে 
নেমে এল মরিডো । তিন গোয়েন্দার দু'পাশেও এসে দাড়িয়ে গেল তলোয়ারধারী 
দেহরক্ষী । রবিনের দিকে চেয়ে সবার অলক্ষ্যে চোখ টিপল মুসা ৷ ভাবখানাঃ কি 
ব্যাপার! আমরাও ধ্রিস হয়ে গেলাম নাকি! মুচকে হাসল রবিন ! 

অনেক অলিগলি. করিডর আর সিঁড়ি পেরিয়ে তেতলার সেই ঘরে এসে ঢুকল 
ওরা । দিমিত্রি, তিন গোয়েন্দা আর মরিডো । দেহরক্ষীরা সব দাড়িয়ে রইল বাইরে! 

‘এ ঘরের কোন জায়গায়ই খোজা বাদ দিইনি, বলল কিশোর । শুধু একটা 
জায়গা ছাড়া । যদি থাকে, ওই একটা জায়গাতে আছে রূপালী মাকড়সা । হয়ত 
আমার ভুলও হতে পারে, হয়ত, পকেটেই রেখেছিল রবিন । নদীতে পড়ে গেছে 

'দূর!' হাত তুলল মুসা! ‘তোমার বক্তৃতা থামাও তো, কিশোর! কোথায় আছে, 

ঠিক আছে দেখি, ঘরের কোণে এগিয়ে গেল কিশোর দাটন্ঘুরে ৷ হাটু আর 
কনুইয়ে ভর দিয়ে উপুড় হল । জালটা এখনও আগের জায়গায়ই ঝুলছে । হামাগুড়ি 
দিয়ে ধীরে ধীরে এগিয়ে গেল মাকড়সার জালের দিকে | 

তক্তার প্রান্ত আর মেঝের ফাকে গায়ে গা ঠেকিয়ে বসে আছে দু'টো মাকড়সা : 
হ'ত বাড়াল কিশোর । চট করে ভেতরে ঢুকে পড়ল একটা মাকড়সা । আরেকটা 
কই রইল । লাল লাল চোখ । 

হাত আরও সামনে কিশোর । আরও, আরও । নড়ল না মাকড়সা । 


দু-আ'ডুলে চেপে ধরল সোনালি মাথাটা ৷ তবু নড়ল না মাকড়সা । ধীরে ধীরে বের 
হারে নয়ে এল সে ওটাকে । হাতের তালুতে নিয়ে উঠে দাড়াল । হেটে এসে দাড়াল 
প্রিন্দ দিমিত্রির সামনে ৷ 


'ভ্যাবানিয়ার রূপালী মাকড়সা, বিড়বিড় করে বলল দিমিত্রি । “আসলটা!' 

উত্তেজিত না থাকলে প্রথমবারেই বুঝে যেতাম, বলল কিশোর । “দরজায় 
ধন্তা দিচ্ছিল গার্ভেরা । লাফিয়ে এসে ঘরে ঢুকেছে মরিডো, অসাধারণ একটা বুদ্ধি 
খেলে গেল রবিনের মাথায়! 

“আমি রেখেছি! চোখ বড় বড় হয়ে গেল রবিনের | 

'হ্যা। মাথায় আঘাত লাগায় ভুলে গিয়েছ। চমৎকার বুদ্ধি এঁটেছিলে! ঠিক 
বুঝেছিলে, মাত্র ওই একটা জায়গাতেই খুঁজবে না কেউ । খোজার সাহসই করবে 
না। মাকড়সার মাথা বেরিয়ে আছে, সঙ্গে জাল, জ্যান্ত একটা মাকড়সা 
ঘোরাফেরা করছে জালের কাছে."'নাহ্‌, দারুণ দেখিয়েছ, নথি!” 

'ব্রোজাস!' রবিনের মুখে হাত রাখল দিমিত্রি। 'রবিন, তোমার তুলনা হয় না! 


রূপালী মকিড়সা ৩ ৭১ 


বুঝতে পারছি, অলক্ষ্যে থেকে সেদিন প্রিস্স পলই তোমাদের সঙ্গে দেখা করিয়ে 


আমার ।' 

“মরিডো, বলল কিশোর । “মনে আছে, কি বলেছিল জিপসি আলবার্তো? 
বলেছিল? Cut ঘা নহি আহি! ঠিকই বলেছে! আরও একটা কথা বলেছে 
সেঃ রূপালী মাকড়সার সঙ্গে সাধারণ মাকড়সার তফাৎ নেই! কথাটা তখন 
রহস্যময় ঠেকেছিল আমার কাছে। কিন্তু ঘন্টা বাজানর পর যখন প্রিন্স দিমিত্রির 
বিজয় হল, বুড়ো জাদুকরের কথা মনে পড়ে গেল আমার । তার রহস্যময় কথা আর 
রহস্য থাকল না। অনুমান করে ফেললাম, কোথায় আছে রূপালী মাকড়সা ।' 

“কিন্তু কি করে জানাল সে?' ভুরু কুঁচকে গেছে মুসার । জিনটিন বশ নেই তো 
তার? 
_ মোটেই না, বলল কিশোর । “আসলে, মস্তবড় থট রীডার সে ওই যে নীল 
ধোষা ওটা এক ধরনের কেমিক্যাল । ওটা শুকিয়েছে আমাদেরকে ৷ তারপর 
সননহন করেছে। তোমার অবচেতন মনে গাথা রয়েছে রূপালী মাকড়সার কথা, 
সেখান থেকে মুছে যায়নি। ঠিক ওখানে পঠিয়ে দিয়েছিল বুড়ো আলবার্তো তার 
ব্রেনওয়েভ বা ওই জাতীয় কিছু । বের করে এনেছিল মনের যত কথা । খুব ভাল 
ভবিষ্যৎ-বক্তাক সে। আশ্চর্য ক্ষমতা-'রোজারকে অপছন্দ করে সে, তাই বলেনি 


আরেক পকেট থেকে তিনটে রূপালী মাকড়সা বের 'করল সে। তিনটাতেই রূপার 
চেন আটকানো । এক এক করে তিন গোয়া গলায় তিনটে মাকড়সা বুলিয়ে 
সে। 


থাকলে বল, পূরণ করার যথাসাধ্য চেষ্টা করব 
নানা, আর... ' বলতে গিয়ে বাধা পেয়ে থেমে লাকী 


হো হো করে হেসে 


